শারঈ মানদণ্ডে মুনাজাত 


শারঈ মানদণ্ডে মুনাজাত 


সুযাফফর বিন মুহসিন 


শারঈ মানদণ্ডে মুনাজাত 


শারঈ মানদণ্ডে মুনাজাত 


প্রকাশকঃ হাফেয মুকাররম 


মোবাইলঃ ০১৭১৫-২৪৯৬৯৪, ০১৭২২-৬৮৪৪৯০ 


১ম প্রকাশঃ 

এপ্রিল ২০০৮ খৃঃ 

চেত্র ১৪১৪ বাংলা 

রবীউল আউয়াল ১৪২৯ হিজরী 
পুনঃ মুদ্রণঃ 

সেপ্টেম্বর ২০০৮ খৃঃ 


[সর্বস্বত্‌ লেখকের! 

কম্পোজঃ এইচ এফ কম্পিউটার, রাজশাহী । 

মুদ্রণেঃ সোনালী প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, সপুরা, রাজশাহী । ফোনঃ ৭৬১৮৪২। 
হাদিয়াঃ ৫০ (পঞ্চাশ) টাকা মাত্র । 

SHAR'EE MANDANDE MUNAJAT By Muzaffar Bin 
Mohsin Published by: Hafiz Mukarram, Bausha 


Hedatipara, Tethulia, Bagha, Rajshahi, April 2008. Mobile: 
01715249694. Price: 50.00 only. 


শারঈ মানদণ্ডে মুনাজাত 


সূচীপত্র 

প্রথম অধ্যায় 
১. মুনাজাত শব্দের বিশ্লেষণ - ৭ 
২. ছালাতের মধ্যে মুনাজাত করার স্থান সমূহ - ৯ 
(ক) তাকবীরে তাহরীমার পর হ'তে রুকুর পূর্ব পর্যন্ত মুনাজাত - ৯ 
(খ) রুকুকালীন মুনাজাত - ১৩ 
(গ) রুকু হ'তে উঠার পর মুনাজাত - ১৫ 
(ঘ) সিজদা অবস্থায় মুনাজাত - ১৬ 
(ঙ) দুই সিজদার মধ্যকার মুনাজাত - ১৮ 
(চ) শেষ রাক'আতে রুকু হ'তে উঠার পর মুনাজাত - ১৯ 

কুনূতে নাষেলা - ১৯, কুনুতে রাতিবা বা বিতর এর কুনূত - ২১ 
(ছ) শেষ তাশাহহুদে বসে সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত মুনাজাত - ২২ 
তাশাহহুদ - ২৪, দরূদ - ২৪, দু'আয়ে মাছুরা বা সাধারণ দু'আ সমূহ - ২৫ 
দ্বিতীয় অধ্যায় 
১. সালাম ফিরানোর পর যিকির না দু'আ? - ৩৪ 
২. ছালাতের সালাম ফিরানোর পর পঠিতব্য যিকির সমূহ - ৩৮ 
৩. সকাল-সন্ধ্যা বা ফজর ও মাগরিব ছালাতের পর পঠিতব্য গুরুতৃপূর্ণ দু'আ সমূহ - ৪৩ 
৪. কেউ দু'আ চাইলে করণীয় - ৪৮ 
তৃতীয় অধ্যায় 
প্রচলিত মুনাজাতের পক্ষে পেশকৃত বর্ণনাগুলোর পর্যালোচনা 

১. নির্দিষ্টভাবে ফরয ছালাতের পর দলবদ্ধভাবে হাত তুলার পক্ষে পেশকৃত বর্ণনাসমূহ - ৪৯ 
২. প্রচলিত মুনাজাতের পক্ষে আরো অন্যান্য বর্ণনা - ৬২ 
৩. দু'আর পরে মুখে হাত মাসাহ করার কোন ছহীহ হাদীছ নেই - ৭০ 
৪. প্রচলিত মুনাজাতকে জায়েয করার জন্য পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের অপব্যাখ্যা - ৭১ 


চতুর্থ অধ্যায় 
প্রচলিত মুনাজাত সম্পর্কে বিশ্ববিখ্যাত মুহাদ্দিছ ওলামায়ে কেরামের মন্তব্য 
১. আহমাদ ইবনু তায়মিয়ার মন্তব্য - ৭৩ 
২. আল্লামা ইবনুল ক্বাইয়িমের মন্তব্য - ৭৫ 
৩. সউদী আরবের স্থায়ী গবেষণা ও ফাতাওয়া বোর্ডের সিদ্ধান্ত - ৭৬ 
৪. সউদী আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সিদ্ধান্ত - ৭৭ 
৫. সউদী আরবের সাবেক গ্রান্ড মুফতী শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায-এর মন্তব্য -৭৯ 
৬. শায়খ নাছিরুদ্দীন আলবানী-এর মন্তব্য - ৮০ 
৭. শায়খ মুহাম্মাদ ছালেহ আল-উছায়মীন-এর মন্তব্য - ৮১ 
৮. আবু আব্দুর রহমান জাইলান বিন খায়র আর-রুমীর মন্তব্য - ৮২ 
৯. আল্লামা ইবনুল হাজ্জ মাক্কীর বক্তব্য - ৮৩ 
১০. আল্লামা ওবায়দুল্লাহ রহমানী মুবারকপুরী মন্তব্য - ৮৩ 
১১. মুফতী আবু মুহাম্মাদ আলীমুদ্দীনের মন্তব্য - ৮৩ 


শারঈ মানদণ্ডে মুনাজাত 


১২. প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের মন্তব্য - ৮৪ 
১৩. মাসিক আত-তাহরীকের ফাতাওয়া - ৮৪ 
১৪. সাপ্তাহিক আরাফাতের বক্তব্য - ৮৫ 
১৫. হানাফী মাযহাবের ওলামায়ে কেরামঃ 
আল্লামা আনোয়ার শাহ কাশ্ীরী - ৮৫, আল্লামা ইউসুফ বিন নূরী - ৮৫, আল্লামা রশীদ আহমাদ 
পাকিস্তানী - ৮৬, আল্লামা আব্দুল হাই লাক্ষৌভী - ৮৬, আল্লামা মুফতী ফায়যুল্লাহ হাটহাজারী - ৮৬, 
আল্লামা সাইয়িদ আবুল আ'লা মওদুদী - ৮৭ 
১৬. মাসিক পৃথিবীর ফাতাওয়া - ৮৭ 
১৬. মুসলিম দেশগুলোর অবস্থান - ৮৮ 
১৭. প্রচলিত মুনাজাতের ইতিহাস - ৮৮ 

পঞ্চম অধ্যায় 

অন্যান্য স্থানে দলবদ্ধ দু'আ 
১. মৃতকে দাফন করার পর কবর স্থানে দলবদ্ধভাবে দু'আ করার বর্ণনা - ৮৯ 
২. দাফন করার পর করণীয় - ৯১ 
৩. জানাযার দু'আ - ৯৩ 
৪. কবর যিয়ারত প্রসঙ্গ - ৯৪ 
৫. কবর যিয়ারতের দু'আ সমূহ - ৯৫ 
৬. ঈদের ছালাতের পর দলবদ্ধভাবে হাত তুলে দু'আ করার প্রমাণ কোথায়? - ৯৬ 
৭. বিবাহের পর প্রচলিত মুনাজাত করা সুন্নাত বিরোধী কাজ - ৯৯ 
৮. ইফতারের পূর্বে হাত তুলে দু'আ করার ভিত্তি নেই - ৯৯ 
৯. ইফতারের সময় পঠিতব্য দু'আ - ৯৯ 
95755055115 
অধ্যায় 

১. মুনাজাতের পক্ষে লিখিত কয়েকটি পুস্তকের পর্যালোচনা - ১০১ 
২. কতিপয় প্রশ্ন ও তার উত্তর - ১০৪ ৩. দৃষ্টি আকর্ষণ - ১০৮ 

সপ্তম অধ্যায় 

দু'আ করার ছহীহ পদ্ধতি সমূহ 

১. ছালাতের মাধ্যমে দু'আ করা - ১১১ 
২.একাকী হাত তুলে দু'আ - ১১২ 
৩. একজনের দু'আ করা আর বাকীদের শুধু আমীন আমীন বলা - ১১৭ 
৪. জামা আতবদ্ধ ভাবে হাত তুলে দু'আ - ১১৮ 

অষ্টম অধ্যায় 

প্রয়োজনীয় দু'আ সমূহ 

ঘুমানোর সময় দু'আ- ১২৩, ঘুম থেকে জাগার দু'আ- ১২৩, ওযুর পরে দু'আ- ১২৩, 
আযান শেষে দু'আ- ১২৪, খাওয়ার পরে দু'আ-১২৪, মেযবানের জন্য দু'আ- ১২৫, রোগী 
দেখার দু'আ- ১২৫, কুরআন তেলাওয়াতের পর দু'আ ১২৬, কেউ দু'আ চাইলে তার জন্য 
দু'আ- ১২৬, কাউকে বিদায় দেওয়ার দু'আ- ১২৭, নতুন চাদ দেখে দু'আ- ১২৭, ঝড়- 
তুফানের দু'আ- ১২৭, নতুন কাপড় পরিধানের দু'আ- ১২৮, নতুন স্ত্রী গ্রহণের দু'আ- ১২৮, 
বাজারে প্রবেশের দু'আ- ১২৯, সফরের দু'আ- ১২৯, উপসংহার- ১৩১। 


প্রচলিত ‘মুনাজাত’ দীর্ঘদিন থেকে একটি বহুল আলোচিত বিষয় ৷ মুনাজাত করা 
যাবে কি যাবে না এমন দ্বিধা-দ্বন্ব সর্বস্তরে ছড়িয়ে আছে। পাঁচ ওয়াক্ত ছালাতে 
সর্বস্তরের মানুষ জমায়েত না হলেও জুম'আ, জানাযা ও ঈদের ছালাতে উপস্থিত হয়। 
আর তখনই মুখ্য বিষয় হয়ে দাড়ায় এই মুনাজাত। এজন্য দেশের বিভিন্ন স্থানে 
আলেমদের মাঝে পক্ষে-বিপক্ষে তর্ক-বাহাছও অনুষ্ঠিত হয়ে থাকে । বই-পুস্তক ও 
লিফলেট-বুকলেট তো আছেই। এই মুনাজাত এক সময় সর্বত্রই চালু ছিল। কিন্তু 
বিভিন্ন আলোচনা-পর্যালোচনার ফলে বহু জায়গা থেকে তা উঠে গেছে, কোথাও 
শিথিল হয়েছে। মুলকথা হ'ল, সমাজে প্রচলিত যে কোন আমলের বিরুদ্ধে 
সমালোচনা করলেই এমনটি হয়ে থাকে । আর এর পিছনে প্রধান ভূমিকা পালন করে 
৮৮55 
হাদীছে আছে, সবই জায়েয আছে। (২) সমাজে প্রচলিত যে কোন আমলকে জায়েয 
করার জন্য দলীল তালাশ করা। উক্ত দু'টি বিশ্বাসই ভ্রান্ত । কারণ ধর্মের নামে 

ংখ্য ভুয়া ও মিথ্যা আমল সমাজে চালু থাকবে এবং এমন আমল করে মানুষ 
পথভ্রষ্ট হবে এটা স্বয়ং আল্লাহই ঘোষণা করেছেন (সূরা কাহফ ১০৩-১০৬)। রাসূল 
(ছাঃ)ও এধরণের ভিত্তিহীন আমল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেছেন বারবার 
(ছহীহ মুসলিম, আবুদাউদ, মিশকাত হা/১৪১ ও ১৬৫)। তাহ'লে কোন্‌ যুক্তিতে সবকিছুকে 
জায়েয বলা হয়? দ্বিতীয়তঃ কুরআন-সুন্নাহর নির্দেশ হ'ল- দলীল দেখার পর আমল 
করতে হবে (সুরা নাহল ৪৩-৪৪; আহযাব ৩৬; ছহীহ মুসলিম হা/৪৪৬৮, মীমাংসা’ অধ্যায়) । 
অথচ সমাজে প্রতিষ্ঠিত যে কোন আমলকে জায়েয করার জন্য চালানো হয় আপ্রাণ 
প্রচেষ্টা । এটা শরী“আতের নীতি বিরোধী । এক্ষণে সমাজে যদি দলীল বিহীন কোন 
আমল চালু থাকে তাহ'লে আগে এ আমল সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে এবং দলীল 
তালাশ করতে হবে । অতঃপর যদি তার পক্ষে ছহীহ দলীল পাওয়া যায়, তাহ*লে তা 
আবার চালু করতে হবে। আর যদি দলীল না পাওয়া যায় তবে তা বাদই থেকে 
যাবে। কিন্তু দুঃখজনক হ'ল, এই আন্তরিকতা আলেমদের মধ্যেই নেই, সাধারণ 
লোকজন কোথায় থেকে শিখবে! 


উক্ত দু'টি বিশ্বাস কয়েকটি কারণে সমাজে চালু আছে। (ক) জাল ও যঈফ হাদীছ। 
(খ) কুরআনের আয়াত ও ছহীহ হাদীছের মনগড়া অর্থ ও কল্পিত ব্যাখ্যা। (গ) 
ইসলামের নামে মানুষের তৈরি করা আমল অর্থাৎ শিরক-বিদ'আত ও কুসংস্কার এবং 
(ঘ) বিধর্মীদের নিয়ম-নীতি, সভ্যতা-সংস্কৃতি, আচার-আচরণ । উক্ত বিষয়গুলোর 
কোন একটিকেও ইসলাম সমর্থন করে না। মুসলিম সমাজ থেকে এগুলোকে উৎখাত 
করা ফরয । যদিও এর পক্ষে ওকালতী করে থাকেন এক শ্রেণীর আলেম, এলাকার 
প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিবর্গ এবং ভূঁইফোড় তথাকথিত ইসলামী সংগঠন সমূহ। 
এভাবেই অসংখ্য ভুয়া ও ভিত্তিহীন আমল সমাজে চালু আছে এবং এর নিচে প্রকৃত 
ইসলাম চাপা পড়ে আছে। প্রচলিত মুনাজাত তার উদাহরণ । কারণ ১০/২০ 
সেকেন্ডের এই মুনাজাতের কারণে ছালাতের পর পঠিতব্য যিকির ও দু'আ সমূহ 
এমনকি ফযীলতপূর্ণ “আয়াতুল কুরসী’ পর্যন্ত মুছন্ত্রীরা জানে না। তাই এই প্রথাকে 
আজ থেকে প্রায় ৮০০ বছর পূর্বেই সংস্কারক ওলামায়ে কেরাম বিদ'আত বলে 


শারঈ মানদণ্ডে মুনাজাত 


ঘোষণা দিয়েছেন। কারণ এর পক্ষে কুরআন-হাদীছে কোন দলীল নেই। এমনকি 
কোন যঈফ, জাল হাদীছও নেই । এ প্রথাকে জায়েয করার জন্য জোরপূর্বক যে সমস্ত 
দলীল পেশ করা হয় সেগুলোর সাথে প্রচলিত মুনাজাতের কোন সম্পর্ক নেই। 
অপরদিকে সেগুলো সবই জাল, যঈফ, মিথ্যা, বানাওয়াট ও ভিত্তিহীন। এছাড়া 
কুরআনের কতিপয় আয়াত ও ছহীহ হাদীছেরও অপব্যাখ্যা করা হয় । 


প্রচলিত মুনাজাত সম্পর্কে লেখা-লেখি করার ইচ্ছা মোটেও ছিল না। কিন্তু এই অতি 
তুচ্ছ বিষয়টি ইসলামী সমাজ সংস্কারের পথে চরম প্রতিবন্ধক । কারণ শিরক- 
বিদ'আত সহ এর চেয়ে আরো মারাত্মক অপরাধ সমূহের বিরুদ্ধে কথা বলতে গেলে 
বড় বাধা হয়ে দাড়ায় এই প্রথা । একশ্রেণীর আলেমও এর পক্ষে জোরপূর্বক প্রচারণা 
চালান। অথচ মুনাজাত কী আর দু'আ কী, কখন করতে হবে, কোথায় করতে হবে 
এবং কোন পদ্ধতিতে করতে হবে সে সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা নেই। তাদের 
কাছে তেমন কোন কিতাবপত্রও নেই। কোন গোষ্ঠী আবার এটাকে জিয়ে রেখে 
র স্বার্থসিদ্ধি করছে। ফলে ছহীহ দাওআত ব্যাহত হচ্ছে, সরলপ্রাণ 
জনতা প্রতারিত হচ্ছে। তাই দু'টি কথা লিখতে বাধ্য হয়েছি। এ সম্পর্কিত বিভি 
আলোচনা-সমালোচনা, সম্মেলন-সমাবেশ ও বাহাছ-মুনাযারায় অংশগ্রহণ করে যে 
সমস্ত বাস্তব চিত্র ফুটে উঠেছে তা নিয়েই এই নিবন্ধ। লেখাটি মোট আটটি অধ্যায়ে 
বিভক্ত ৷ প্রথম অধ্যায়ে প্রকৃত মুনাজাত বলতে কী বুঝায়, ছালাতের সাথে এর সম্পর্ক 
কী এবং ছালাতের মধ্যে কোন কোন স্থানে মুনাজাত করতে হয় তা আলোচনা করা 
হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে ফরয ছালাতের পর পঠিতব্য যিকির ও সাধারণ দু'আ সমূহ 
উল্লেখ করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে প্রচলিত মুনাজাতের পক্ষে পেশকৃত 
দলীলগুলোর তাহক্রীক্ব করা হয়েছে। চতুর্থ অধ্যায়ে প্রচলিত মুনাজাত সম্পর্কে 
বিশ্ববিখ্যাত ইসলামী পপ্তিতগণের মন্তব্য পেশ করা হয়েছে। পঞ্চম অধ্যায়ে জানাযার 
ছালাতের পরে, ঈদায়েনের পরে, বিবাহ অনুষ্ঠান, সভা-সম্মেলন ও বিভিন্ন আনুষ্ঠানিক 
বৈঠকের পরে দু'আ করা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে প্রচলিত 
মুনাজাতের পক্ষে রচিত কয়েকটি পুস্তকের পর্যালোনা করা হয়েছে এবং সামাজিক 
কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সপ্তম অধ্যায়ে দু'আ করার ছহীহ পদ্ধতি তুলে 
ধরা হয়েছে এবং অষ্টম অধ্যায়ে একান্ত প্রয়োজনীয় কয়েকটি দু'আ সংযোজন করা 
হয়েছে। 
পরিশেষে যাদের কিতাব-পত্রের সহযোগিতায় বইটি সংকলিত হয়েছে মহান আল্লাহর 
কাছে প্রতিদান তাদের জন্যই কামনা করছি। বইটি প্রণয়নে সর্বাতুক উৎসাহ 
ও গতা প্রদান করেছেন আমার শ্রদ্ধাভাজন উত্তায মাওলানা 
(হাফিযাহুল্লাহ)। পাশে থেকে কম্পোজ সহ সার্বিক সহযোগিতা করেছে স্নেহের ছোট 
ভাই হাফেয মুকাররম ৷ বইটি প্রকাশে আর্থিক সহযোগিতা করেছেন আমার শ্রদ্ধেয় 
ছোট চাচা শেখ সাজদার ৷ এতদ্যতীত আরো যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন 
আমি তাদের সকলের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। মহান 
আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন- আমীন। সার্বিক সুপরামর্শ ও 
আন্তরিক দু'আর প্রত্যাশায়- 


লেখক! 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৭ 
প্রথম অধ্যায় 
মুনাজাত শব্দের বিশ্লেষণ 
‘মুনাজাত’ (১5) আরবী শব্দ। সেই থেকে 9.1, ০৮1৫ ১০ ব্যবহার হয়। 
এর অর্থ পরস্পর কানে কানে বা চুপি চুপি কথা বলা” শরী“আতের পরিভাষায় 
মুনাজাত হ'ল, ছালাতের মধ্যে আল্লাহ তা'আলার সাথে মুছল্লীর চুপি চুপি কথা বলা । 
ছহীহ বুখারী ও মুসলিম সহ অন্যান্য হাদীছ গ্রন্থে উক্ত অর্থেই মুনাজাত শব্দটি 
ব্যবহৃত হয়েছে । যেমন রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 
Al ও ০৯৩০ GG BTA) 
“নিশ্চয়ই তোমাদের কেউ যখন তার ছালাতে দাড়ায় তখন সে তার রবের সাথে 
মুনাজাত করে’ ।১ অন্য হাদীছে এসেছে, 
27767755555 
‘নিশ্চয়ই মুমিন যখন ছালাতের মধ্যে থাকে তখন সে তার রবের সাথে মুনাজাত 
করে" ।* আরেক হাদীছে এসেছে, ££) =. =| ৩! নিশ্চয়ই মুছল্লী তার 
রবের সাথে মুনাজাত করে’ ।* অন্য হাদীছে রাসূল (ছাঃ) বলেন, 

Mad 15 095 এ তর ডি এন a Ball এ ৮5০5 
“যখন তোমাদের কেউ ছালাতে দীড়াবে তখন সে যেন তার সামনে থুথু না ফেলে। 
কারণ সে যতক্ষণ মুছাল্লাতে ছালাত রত থাকে ততক্ষণ আল্লাহর সাথে মুনাজাত 
করে" ।? উল্লেখ্য, হাদীছে উল্লিখিত ৯ শব্দটি ফেল বা ক্রিয়া। আর তার মাছদার 


বা ক্রিয়ামূল হ'ল (১৮৯৮০) মুনাজাত । 


১. আল-মু‘জামুল ওয়াসীতু (ইস্তাঙ্থল-তুরকী?ঃ আল-মাকতাবুল ইসলামী, দ্বিতীয় প্রকাশঃ ১৯৭২৭%১৩৯২হিঃ), 
পৃঃ ৯০৫; আল-মুনজিদ ফিল লুগাহ ওয়াল আ'লাম (বৈরল্ত-লেবাননঃ আল-মাকতাবাতুশ শারকিইয়াহ, 
8১তম প্রকাশঃ ২০০৫), পূ? ৭৯৩। by Hl 

২. ইমাম আরু আব্দুল্লাহ মুহ বিন ইসমাঈল আল-রুখারী, ছহীহ বুখারী (রিয়াযঃ মাকতাবাতু দারিস 
সালাম, ১৯৯৯%১৪১৭হিঃ), হা/৪০৫, ৪১৭, ৫৩১, প্রঃ ৭১, ৭২, ৯০ ও ১৪৯, “ছালাত অধ্যায়, 


অনুচ্ছেদ-৩৩, ই/৫৩২ ও ১২১৪; করাচী ছাপাঃ কাদীমী কুতুবখানা, আছাহহুল মাত্বাবে ২য় প্রকাশঃ 
১৩৮১হি%১৯৬১খ৪), ১ম খণ্ড, ৫৮-৫৯, ৭৬ ও ১৬২ পৃঃ। 

৩. ছহাহ বুখারা হা/৪১৩, ‘ছালাত অধ্যায়, অনুচ্ছেদ-৩৬। এ 

৪. মুসনাদে আহুমাদ; মুহাম্মাদ বিন আব্দলাহ আল-খত্বীব আত-তিব্রীষী, মিশকাতুল মাছাবীহ, তাহকীকৃঃ 
মুহাম্মাদ_নাছিরন্দীন আলবানী (বৈরুত? আল-মাকতাবাতুল ইসলামী, ১৯৮৫/১৪০৫), হা/৮৫৬, পৃঃ ৮১, 
সনদ ছহীহ; বঙ্গানুবাদ মিশকাতঃ মাওলানা নুর মোহাম্মদ আ'জমী (ঢাকাঃ এমদাদিয়া প্ৃস্তকালয়, বাংলা 
বাজার, নভেম্বর, ২০০১), ২/২৮৪ পৃঃ, হ/৭৯৬। Ne i 

৫. মুভাফাক্‌ আলাইহ, ছহীহ বুখারা হা/৪১৬; আবুল হুসাইন মুসলিম বিন হাজ্জাজ আল-কুশাহরা, ছহাহ 
মুসলিম (রিয়াযঃ দারুস সালাম, ২০০০/১৪২১), হা/১২৩০; দেওবন্দ ছাপাঃ আছাহহুল মাত্বাবে;, 
১৯৮৬), ১ম খণ, ২০৭, ও ছালাতের জায়গা সমূহ’ অধ্যায়; মিশকাত হা/৭১০, পৃঃ ৬৯; 
বঙ্গানুবাদ মিশকাত ২/২১৯ পৃঃ, হা/৬৫৮: ‘মসজিদ ও ছালাতের স্থান সমূহ’ অনুচ্ছেদ । 


৮ শারঈ মানদণ্ডে মুনাজাত 


মুছন্নী ছালাতের মধ্যে সারাক্ষণই যে মুনাজাত করে এবং পুরো ছালাতটাই যে তার 
জন্য মুনাজাত তা উপরিউক্ত হাদীছগুলো থেকে পরিষ্কার ফুটে উঠেছে। এটাও স্পষ্ট 
হয়েছে যে, মুছন্লী যখন ছালাত শেষ করে তখন তার মুনাজাতও শেষ হয়ে যায়। 
মুছন্নী ছালাতের মাঝে আল্লাহর সাথে কিভাবে মুনাজাত করে তাও হাদীছে কুদসীতে 
বর্ণিত হয়েছে- 
9 + 40 0 A ০৪০ ELE ৫ 8 5 SOULE 
নি WO ELE দেন 5৮6 
3৬5 এ ১৫ ৮৮ ০ 0 BY এ AE জো IWS IG ০ 
2 4203 ০৩০ 0৮9 (৮1০৬ ০৩ তি BUG এ BUY এও BY ০৩৪ 
LE Le EC A ৮০০ ELA পাত 2৩ 0৪13 
49272155505 65255 
‘আল্লাহ তা'আলা বলেন, আমি ছালাতকে আমার মাঝে ও আমার বান্দার মাঝে দুই 
ভাগে ভাগ করেছি । আমার বান্দার জন্য সেই অংশ যা সে চাইবে । বান্দা যখন বলে, 
“আল-হামদুলিল্লা-হি রাব্বিল ‘আলামীন’ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ 
সমূহের প্রতিপালক)। তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল । 
বান্দা যখন বলে, “আর-রহমা-নির রহীম’ (যিনি করুণাময় পরম দয়ালু)। তখন 
আল্লাহ বলেন, বান্দা আমার গুণগান করল। বান্দা যখন বলে, “মা-লিকি 
ইয়াওমিদ্দীন” (যিনি বিচার দিবসের মালিক) তখন আল্লাহ বলেন, আমার বান্দা 
আমাকে সম্মান প্রদর্শন করল। বান্দা যখন বলে, ইয়্যা-কানা'বুদু ওয়া ইয়্যা- 
কানাসতাঈন (আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার নিকটই সাহায্য 
প্রার্থনা করি)। তখন আল্লাহ বলেন, এটা আমার ও আমার বান্দার মাঝে আধাআধি 
ভাগ (অর্থাৎ ইবাদত আমার জন্য আর প্রার্থনা তার জন্য) এবং আমার বান্দার জন্য 
সেই অংশ রয়েছে যা সে চাইবে । যখন বান্দা বলে, “ইহদিনাছ ছিরাত্বাল মুস্তাকীম, 
ছিরা-তৃল্লাধীনা আন'আমতা আলায়হিম গাইরিল মাগযুবি আলায়হিম ওয়ালায যা-ল্লীন 
(আপনি আমাদের সরল পথ প্রদর্শন করুন। তাদের পথ যাদের উপর আপনি রহম 
করেছেন। তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট) । তখন আল্লাহ বলেন, আমার 
বান্দা যা চেয়েছে তা তার জন্য’ ।* আমীন) 


অতএব, মুনাজাত বা আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করার সর্বশ্রেষ্ঠ স্থান হ'ল 
ছালাত (বাকারাহ ৪৫)। ছালাতের সালাম ফিরানোর পর মুনাজাতের অস্তিত্‌ শরী“আতে 
নেই । উপরিউক্ত ছহীহ হাদীছ দ্বারা তা-ই প্রমাণিত হয়। 


৬. ছহীহ মুসলিম হা/৮৭৮, ১/১৬৯; মিশকাত হা/৮২৩, পৃঃ ৭৮; বঙ্গানুবাদ মিশকাত ২/২৭২ পৃঃ, হা/৭৬৬। 


- 
z 
oo 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৯ 


ছালাতের মধ্যে মুনাজাত করার স্থান সমূহঃ 

ছালাতের মধ্যে প্রায় সাতটি স্থানে দু'আ বা মুনাজাত করার কথা হাদীছে বর্ণিত 
হয়েছে। নিয়ে সেগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হ’ল ।* 

(এক) তাকবীরে তাহরীমার পর হ'তে রুকুর পূর্ব পর্যন্ত মুনাজাতঃ 


রাসূলুল্লাহ (ছাঃ) জায়নামাযে দাড়িয়ে কোন দু'আ পড়তেন না এবং মুখে নিয়ত 
বলতেন না। তাই জায়নামাঘের কথিত দু'আ পড়া এবং নিয়ত বলা বিদ'আত । 
রাসূল (ছাঃ) মনে মনে সংকল্প করে তাকবীরে তাহরীমা বলে দু'হাত বুকের উপর 
বেঁধে নিয়ে দু'আ পড়তেন । 


(১) আবু হুরায়রাহ (রাঃ) রাসূল ছোঃ)-কে তাকবীরে তাহরীমা বাধার পর একটু চুপ 

থাকার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি বলিঃ 

হো Al S75 ৩৪ ০১৩৬ LS ৩০৬৮ ও আআ ea- \ 

(9112 Jn i ০ ৩৭ » ০৫0 CA এ ৩৫ Usd ০ ১৪ 
১০0 Fl ৯০০ 

উচ্চারণ আল্ল-হুম্মা বা-ইদ বায়নী ওয়া বায়না খতৃ-ইয়া-ইয়া কামা বা-আতা 

বায়নাল মাশৃরিকি ওয়াল মাগরিব । আল্ল-হুম্মা নাকৃকিনী মিনাল খত্বা-ইয়া কামা 


ইয়ুনাকৃকাছ ছাওবুল আবৃইয়াযু মিনাদ দানাস। আল্ল-হুম্মাগৃসিল খত্বা-ইয়া-ইয়া 
বিলমা-য়ি ওয়াছ ছালজি ওয়াল বারাদ । 


অর্থঃ ‘হে আল্লাহ! আমার ও আমার পাপ সমূহের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিন, যেরূপ 

আপনি দুরত্ব সৃষ্টি করেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ! আপনি আমাকে 

আমার পাপসমূহ হ'তে পরিচ্ছন্ন করুন, যেরূপ ময়লা থেকে পরিচ্ছন্ন করা হয় সাদা 

কাপড়কে। হে আল্লাহ! আপনি আমার পাপসমূহ ধোয়ে ফেলুন পানি, বরফ ও শিশির 

দ্বারা’ |” 

(২) রাসূল (ছাঃ) কখনো বলতেনঃ 

CS LES কে উড ৩০০ ০০১09 ৩৫৭০] 2 SU পি? EIT 
DL এ ৩৩৮ ১ ld এ উঃ ৩৮ FS ৩১০ 


৭. ইমাম ইবনুল কাইয়িম আল-জাওযিয়াহ, জাদুল মা'আদ ফা হাদীইয়ি খাইরিল ইবাদ (বৈরুতঃ মু 'আসসাতুর 
, ৩০তম প্রকাশঃ ১৯৯৭/১৪১৭), ১/২৪৮-৪৯। 
৮. মুভাফাকি আলাইহ, ছহীহ বুখারী ও মুসলিম, মিশকাত হা/৮১২, পৃঃ ৭৭, তাকবীরের পর কী বলবে" 
অনুচ্ছেদ। 


১০ শারঈ মানদণ্ডে মুনাজাত 


4১ fy ৪ পে Cf থু ও এ of Dl তি ৩ fy ভি 
ধীরে ০1888757775 


৫97 


৫. Lo SY ৮০ ও 9 ৪১৮0 ০০৮ ৯০ Sf 
পে ও এর ও ঠা? 8245 এ লে | ৫৪০ SESS 
তা 98221 ef (5106 449 ও ৩ 


উচ্ছারণঃ ওয়াজ্জাহতু ওয়াজ্হিই-য়া লিল্লাষী ফাতারস সামা-ওয়া-তি ওয়াল আরযা 
হানীফাও ওয়ামা আনা মিনাল মুশরিকীনা । ইয়া ছালা-তী ওয়া নুসুকী ওয়া মাহইয়া- 
য়া ওয়া মামা-তী লিল্লা-হি রব্বিল “আলা-মীন । লা শারীকালাহ্‌, ওয়া বিযা-লিকা 
উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমীন। আল্ল-হুম্মা আংতাল মালিক লা ইলা-হা ইল্লা 

ংতা। আংতা রববী ওয়া আনা “আবৃদুকা যলামতু নাফসী ওয়াতারফৃতু বিযামৃবী 
ফাগৃফিরলী যুনুবী জামী 'আ। ইয়াহু লা ইয়াগফিরত্য যুনৃবা ইল্লা আংতা । ওয়াহাদিনী লি 
আহসানিল আখলা-কৃ, লা ইয়াহ্‌দী লিআহ্সানিহা ইল্লা আংতা। ওয়াছরিফ “আনী 
সাইয়িআহা লা ইয়াছরিফু আনী সাইয়িআহা ইল্লা আংতা । লাব্বায়কা ওয়া সা'দায়কা 
ওয়াল খায়রু কুলুহ্‌ বিইয়াদায়ক, ওয়াশুশাররু লাইসা ইলায়কা আনা-বিকা ওয়া ইলায়কা, 
তাবা-রাকৃতা ওয়া তা-'আলাইতা আসৃতাগফিরকা ওয়া আতৃবু ইলায়কা । 


অর্থঃ “আমি আমার মুখমণ্ডল ফিরাচ্ছি তার দিকে, যিনি আসমান ও যমীনসমূহ 
করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয়ই আমার ছালাত, আমার কুরবানী, 
আমার জীবন, আমার মরণ সবই আল্লাহ্‌র জন্য । তার কোন শরীক নেই। আর এ 
জন্যই আমি আদিষ্ট হয়েছি এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত । হে আল্লাহ! আপনিই 
বাদশাহ, আপনি ব্যতীত কোন মাবুদ নেই । আপনি আমার প্রভু, আর আমি আপনার 
বান্দা । আমি আমার উপর যুলুম করেছি। তাই আমি আমার অপরাধ স্বীকার করছি। 
সুতরাং আপনি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি ব্যতীত আর 
কেউ অপরাধ ক্ষমা করতে পারে না। আমাকে চালিত করুন উত্তম চরিত্রের পথে, 
আপনি ব্যতীত অন্য কেউ উত্তম চরিত্রের পথে চালিত করতে পারে না। আপনি 
আমার থেকে মন্দ কর্মকে দূরে রাখুন, আপনি ব্যতীত অন্য কেউ আমাকে উহা হ'তে 
দূরে রাখতে পারে না। হে আল্লাহ! আমি উপস্থিত আছি আপনার নিকটে এবং প্রস্তুত 
আছি আপনার আদেশ পালনে । কল্যাণ সমস্তই আপনার হাতে এবং অকল্যাণ 
আপনার উপর বর্তায় না। আমি আপনার সাহায্যেই প্রতিষ্ঠিত আছি এবং আপনার 
নিকটই প্রত্যাবর্তন করব। আপনি মঙ্গলময়, সুউচ্চ । আমি আপনার নিকটে ক্ষমা 
ভিক্ষা করছি এবং আপনার দিকে ফিরে যাচ্ছি’ ৷ 


৯. ছহীহ মুসলিম, মিশকাত হা/৮১৩, পৃঃ ৭৭। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১১ 

(৩) রাসূল (ছাঃ) রাতের ছালাতে তাকবীরে তাহরীমার পর বলতেনঃ 
Ld প্র এ] এ এজ OT 0০ BIT ৫০০০৯ wall WEY 
কপ দু iy po ০৬৫ তে খেলা 0০ Bu ৯৮ 
উচ্গারণঃ সুবৃহা-নাকা আল্ল-হুম্মা ওয়া বিহামূদিকা ওয়া তাবা-রাকাসূমুকা ওয়া তা'আ- 
লা জাদুকা, লা ইলা-হা গইরুকা। আল্ল-হু আকবার কাবীরা। আউয়ুবিল্লাহিস 


সামীয়িল ‘আলীম মিনাশ শায়ত্ব-নির রাজীম, মিন হামযিহী ওয়া নাফখিহী ওয়া 
নাফছিহী । 

অর্থঃ “হে আল্লাহ! প্রশংসা সহকারে আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনার নাম 
মঙ্গলময় হউক, আপনার নাম সুউচ্চ হউক। আপনি ব্যতীত প্রকৃত কোন মা“বৃদ 
নেই । আল্লাহ মহান। আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হ'তে, তার কুমন্ত্রণা ও 
ফুঁক দেওয়া হ'তে পরিত্রাণ চাচ্ছি, যিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ’ ৷”? 


(8) তাহাজ্জুদে দাড়িয়ে তাকবীরে তাহরীমার পর পড়তেনঃ 
১১ ০05 ৩৫9 059 ০৮700 ০০৮০ ৪ তো sll CY ০৪০7৫ 
১০9 ৯] । ৬ তো ০০৮) ০৪ sg ১০ ৮০০০১ ১, || 
৩৮ ৬৩০৪) ৩৮ 533 Sl IIE, ৩০ ০৯৭] ৬০০ ৩৫০ 59 
UD $10| ৪ ২০1০9 ০ ১০৮৪১ ৩ উপরও ৩৯ 5809 ৩০ Bl 
এ) ০০৩ ৬2) ভগ ১৩ ৬৪৮ ৬৩৪ অন ৬৬৪ এপ 
তাঁত) আলি ৩5 ১০৭05 99 চি ৩৪৪ ETE 
8৮৯ এ] ১5 টি! এ 9 FICS (০ তা ভি «wl 
উচ্চারণঃ আল্ল-হম্মা লাকাল হামদু, আংতা কৃইয়িমুস সামা-ওয়া-তি ওয়াল আরযি, 
ওয়ামাং ফীহিয্না । ওয়া লাকাল হামদু আংতা নূরুস সামা-ওয়া-তি ওয়াল আরযি, 
ওয়ামাং ফীহিরা। ওয়ালাকাল হামৃদু আংতা মালিকুস সামা-ওয়া-তি ওয়াল আরযি, 
ওয়ামাং ফীহিয়া । ওয়ালাকাল হামৃদু আংতাল হাকৃকু, ওয়া ওয়া‘দুকাল হাকৃকু ওয়া 
লিকা-উকা হাকৃকুন ওয়া কাওলুকা হাকৃকুন, ওয়াল জারাতু হাকৃকুন, ওয়ান না-রু 


হাকৃকুন, ওয়ান নাবিয়যুনা হাকৃকুন, ওয়া মৃহাম্মাদুন হাকৃকুন, ওয়াস সা-‘আতু হাকৃকৃন। 
আল্লা-হম্মা লাকা আসলামতু ওয়াবিকা আ-মাংতু ওয়া ‘আলায়কা তাওয়াককালতু, ওয়া 


১০. মুহাম্মাদ নাছিরম্দীন আলবানী, ছহীহ সুনানু আবুদাউদ (রিয়াযঃ মাকতাবাতুল মা আরিফ, প্রথম প্রকাশঃ 
১৯৯৮/১৪১৯), ১/২২১, হা/৭৭৫, ছালাত" অধ্যায়, অনুচ্ছেদ-১২২; তিরমিযী হা/২৪২; সনদ ছহীহ, 
মিশকাত হা/১২১৭, পৃঃ ১০৮; বঙ্গানুবাদ মিশকাত ২/১১৫ পৃঃ হা/১৪৯। 


১২ শারঈ মানদণ্ডে মুনাজাত 


ইলায়কা আ-নাবতু ওয়াবিকা খা-ছামতু ওয়া ইলায়কা হা-কামতু ৷ ফাগফিরলী মা 

কৃদ্দামতু ওয়ামা আখখারতু ওয়ামা আসরারতু ওয়ামা আ'লাংতু ওয়ামা আংতা 

আ'লামু বিহী মিনী। আংতাল মুকাদ্দিমু, ওয়া আংতাল মুআখখিরু, লা ইলা-হা ইল্লা 
₹তা ওয়া লা ইলা-হা গয়রুকা । 


অর্থঃ “হে আল্লাহ! সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্যই । আসমান, যমীন এবং এর 
মধ্যস্থিত যা কিছু আছে সবকিছুরই অধিকর্তা আপনি । প্রশংসা মাত্রই আপনার। 
আসমান, যমীন এবং এর মধ্যস্থিত যা কিছু আছে, আপনি সবকিছুর জ্যোতি । (হে 
আল্লাহ!) প্রশংসা মাত্রই আপনার জন্য । আসমান, যমীন এবং উভয়ের মধ্যস্থিত যা 
কিছু আছে আপনি এ সবের প্রতিপালক । (হে আল্লাহ!) প্রশংসা মাত্রই আপনার । 
আসমান ও যমীনের রাজত্ব আপনার । সকল গুণাগুণ আপনার । আপনি সত্য, 
আপনার অঙ্গীকার সত্য, আপনার বাণী সত্য, আপনার সাক্ষাৎ লাভ সত্য, জান্নাত 
সত্য, জাহান্নাম সত্য, নবীগণ সত্য, মুহাম্মাদ (ছাঃ) সত্য এবং কিয়ামত সত্য। হে 
আল্লাহ! আপনার নিকটে আত্মসমর্পণ করলাম, আপনারই উপর নির্ভরশীল হ'লাম, 
আপনার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করলাম, আপনার দিকে প্রত্যাবর্তন করলাম, 
আপনারই সাহায্যের প্রত্যাশায় শত্রুর বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হ'লাম এবং আপনাকেই 
বিচারক নির্ধারণ করলাম । অতএব আমার পূর্বের ও পরের গোপন এবং প্রকাশ্য পাপ 
সমূহ মাফ করে দিন। আপনি ব্যতীত কোন মাবুদ নেই’ ৷” 


(৫) রাতের ছালাতে কখনো কখনো রাসূল (ছাঃ) নিম্নের দু'আটিও পড়তেন, 
৯ 0৩ ০০০0৩ 3০] ০৮৩ ১০০ এ Yrs ভি) ০7০ 
০ 1 0৭ ৩০ 0৮ এ ৫ ০ ১৩ 22 বে তো হন) 
ক পেল এ এ তি a এ ৩০১৮ Go ০৭ 
উচ্চারণঃ আল্ল-হুম্মা রববা জিবরীলা ওয়া মিকা-ঈলা ওয়া ইসরা-ফীলা ফা-ত্বিরাস 
সামা-ওয়া-তি ওয়াল আরযি, 'আ-লিমাল গাইবি ওয়াশ শাহা-দাতি । আংতা তাহকুমু 
বায়না ইবা-দিকা ফীমা কা-নু ফীহি ইয়াখতালিফুনা । ইহদিনী লিমাখতুলিফা ফীহি 
মিনাল হাক্কি বিইযনিকা । ইন্নাকা তাহদী মাং তাশা-উ ইলা ছিরা-ত্ম মুত্তাকীম ৷ 
অর্থঃ হে জিবরীল, মিকাঈল ও ইসরাফীলের আল্লাহ! যিনি আসমান-যমীনের সৃষ্টা 
এবং দৃশ্য-অদৃশ্য সম্পর্কে সর্বজ্ঞ। আপনার বান্দার মাঝে আপনি ফায়সালা করবেন, 
তারা যে বিষয়ে মতভেদ করছে। আপনার ইচ্ছায় আমাকে সঠিক পথপ্রদর্শন করুন 


তারা যে বিষয়ে মতভেদ করছে সে সম্পর্কে। নিশ্চয়ই আপনি যাকে ইচ্ছা সরল 
পথপ্রদর্শন করেন ।৯২ 


১১. মুভাফাক্‌ আলাইহ, মিশকাত হা/১২১১, পৃঃ ১০৭; বঙ্গানুবাদ মিশকাত ২/১১২ পৃঃ, হা/১১৪৩। 
১২. ছহীহ মুসলিম, মিশকাত হা/১২১২, পৃঃ ১০৮; বঙ্গানুবাদ মিশকাত ২/১১৩ পৃঃ হা/১১৪৪। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১৩ 
(৬) অন্য হাদীছে এসেছে রাসূল (ছাঃ) রাত্রির ছালাতে বলতেন, 
AES এ৩ I LAND এ এ HES ৫2৮5 ঞ। 4] 05১ 
| 67000 9 পণ 99 5 & 40 এ) 2259 | 0০3 2৫ 


If 
AL 


উচ্চারণ? লা ইলা-হা ইল্লাল্লা-হ ওয়াহ্‌দাহ্‌ লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়ালাহুল 
হামৃদু ওয়াহুয়া ‘আলা কুলি শাইয়িং কাদীর ৷ ওয়া সুবহা-নাল্লাহি ওয়াল হাদুলিল্লা-হি 
ওয়া লা ইলা-হা ইল্লাল্লা-হ ওয়াল্লা-হ আকবার । ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 
অর্থঃ নেই কোন ইলাহ আল্লাহ ব্যতীত, যিনি একক ও শরীকবিহীন। তারই জন্য 
সকল রাজত্ব ও তারই জন্য যাবতীয় প্রশংসা । তিনি সকল কিছুর উপরে 
ক্ষমতাশালী । আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা তারই । তিনি ছাড়া প্রকৃত কোন 
মাবুদ নেই, তিনি মহান। আল্লাহ ব্যতীত কোন ক্ষমতা নেই, কোন শক্তি নেই ।৯ 
উক্ত দু'আ পড়ার পরে সূরা ফাতিহাসহ অন্য সূরা বা আয়াত পাঠ করবে। 

(দুই) রুকুকালীন মুনাজাতঃ 

রুকু অবস্থায় মুছন্লী বেশী বেশী আল্লাহ্‌র মহত্ব বর্ণনা করবে ৷ রাসূলুল্লাহ (ছাঃ) 
বলেন, ০0 4৯1৮৯৮০ £ 5/1 ০ ‘রুকুতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা 
কর' ।১* উল্লেখ্য, রুকু ও সিজদায় কুরআনের আয়াত পড়া নিষিদ্ধ ।* রাসূল (ছাঃ) 
রুকুকালীন নিম্নের দু'আগুলো পড়তেন- 

(3) উচ্গারণঃ সুবহা-নাকা আল্ল-হুম্মা রববানা ওয়া বিহামদিকা আল্ল-হুম্মাগৃফিরলী । 
অর্থঃ “হে আমাদের প্রতিপালক! আপনার প্রশংসার সাথে আপনার পবিত্রতা ঘোষণা 
করছি। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন!+ 


2 
০৫2 £. ০ 4 


2 SL) 5 SLE (৫4 
(২) উচ্চারণ? সুববুহুন কুদ্দুসুন রব্বুল মালা-ইকাতি ওয়ার-রূহ। অর্থঃ ‘(আল্লাহ) স্বীয় 
সত্তায় পবিত্র এবং গুণাবলীতেও পবিত্র, যিনি ফেরেশতাকুল এবং জিবরীল (আঃ)-এর 
প্রতিপালক’ ১৭ 


১৩. ছহীহ বুখারী, মিশকাত হা/১২১৩, পৃঃ ১০৮: বঙ্গানুবাদ মিশকাত ৩/১১৩ পৃঃ, হা/১১৪৫। 
১৪. ছহীহ মুসলিম, মিশকাত হা/৮৭৩, বঙ্গানুবাদ মিশকাত ২/২৯০ পৃঃ, হা/৮১৩। 

১৫. ছহীহ মুসলিম, মিশকাত হা/৮৭৩। 

১৬. মুতাফাক আলাইহ, মিশকাত হা/৮৭১। 

১৭. ছহীহ মুসলিম, মিশকাত, পৃঃ ৮২, হা/৮৭২। 


১৪ শারঈ মানদণ্ডে মুনাজাত 
রি, রি ১০ EU তল Cll 49 CLT 042 CAST এ 07 
RS ৬৯ 


(৩) উচ্চারণঃ আল্ল-হুম্মা লাকা রাকা তু ওয়া বিকা আ-মাংতু ওয়া লাকা আসলামতু, 
খশা 'আ লাকা সামঈ ওয়া বাছারী ওয়া মুখখী ওয়া 'আযমী, ওয়া “আছাবী । 


অর্থঃ “হে আল্লাহ! আমি আপনার জন্যই রুকু করছি, একমাত্র আপনার প্রতিই ঈমান 
এনেছি। একমাত্র আপনার কাছেই আত্মসমর্পণ করেছি। আমার কর্ণ, চক্ষু, মস্তিষ্ক, 
হাড়, স্নায়ু আপনার ভয়ে শ্রদ্ধায় বিনয়াবনত’ ।৯৮ 


এ (৩৬০০ ৫ 
(৪) উচ্চারণ? সুবহা-না রব্বিয়াল 'আযীম। অর্থঃ “মহা পবিত্র আমার প্রতিপালক, 
যিনি মহান ।১৯ এটি কমপক্ষে তিনবার বলবে, যা হুযায়ফা (রাঃ) হ'তে বর্ণিত 
হয়েছে। বেশী বলার কোন নির্দিষ্ট সংখ্যা নেই।১ উল্লেখ্য, তিনবার বলা সংক্রান্ত 


ইবনু মাসউদ (রাঃ) হ'তে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ ।** এছাড়া দশবার 
তাসবীহ পড়া সংক্রান্ত যে বর্ণনা এসেছে সেটাও যঈফ ।২২ 


০৮ তে ৭) 4 94 
0০> 9 431 ৩০০ -০ 


€৫) উচ্চারণ? সুবহা-নাল্লাহি ওয়া বিহামাদিহী । অর্থঃ “মহা পবিত্র আল্লাহ তার প্রশংসা 
সহ পবিত্রতা বর্ণনা করছি’ । এটি কমপক্ষে তিনবার বলবে ।২৩ 


EEA AE EI SURE TE 50158 


(৬) উচ্চারণঃ সুবহা-না যিল জাবারতি ওয়াল মালাকৃতি ওয়াল কিবরিইয়া-ই ওয়াল 
'আযমাতি। অর্থঃ ‘তারই পবিত্রতা বর্ণনা করছি যিনি ক্ষমতা, রাজ্য, বড়ত্‌ ও মহত্ত্বের 
অধিকারী’ । উক্ত দু'আ সিজদাতেও বলা যাবে।* 


১৮. ছহীহ মুসলিম, মিশকাত হা/৮১৩, পৃঃ ৭৭, তাকবীরে তাহ্রীমার পরে কী বলবে’ অনুচ্ছেদ । 

১৯. ছহীহ আবুদাউদ হা/৮৮৩, আলবানী, ছহীহ সুনানু তিরমিযী (রিয়াযঃ মাকতাবাতুল মা‘আরিফ, তাবি), 
হা/২৬২, পৃঃ ৭৫; মিশকাত হা/৮৮১। 

২০. আলবানী, ছহীহ সুনান ইবনে মাজাহ (রিয়াযঃ মাকতাবাতুল মা'আরিফ, ১৯৯৭/১৪১৭), ১/২৬৮, 
হা/৮৮৮, “রুকু ও সিজদায় তাসবীহ পড়া’ অনুচ্ছেদ; আলবানী, ছহীহ সুনানু নাসাঈ (রিয়াযঃ 
মাকতাবাতুল মা'আরিফ, ১৯৯৮/১৪১৯), ১/৩৬৭, হ/১১৩২, সনদ ছহীহ; মুহাম্মাদ নাছির্দদান 
আলবানী, ইরওয়াউল গালীল ফী তাখরীজি আহাদীছি মানারিস সাবীল (বৈরুতঃ আল-মাকতাবুল 

, ২য় প্রকাশ, ১৯৮৫/১৪০৫), ২/৩৯, হা/৩৩৩। 

২১. যঈফ ইবনু মাজাহ হা/৮৯০; যঈফ তিরমিযী হা/২৬১ যঈফ আবৃদাউদ হা/৮৮৬। 

২২. যঈফ আবরুদাউদ হা/৮৮৮; মিশকাত হা/৮৮৩। 

২৩. ছহীহ আরুদাউদ হা/৮৮৫। 

২৪. ছহীহ নাসাঈ হা/১০৪৯ ও ১১৩২; মিশকাত হা/৮৮২, রুকু" অনুচ্ছেদ । 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১৫ 


(তিন) রুকু হ'তে উঠার পর মুনাজাতঃ 


রুকু হ'তে উঠে রাফ'উল ইয়াদায়েন করে মুছন্ী আল্লাহ্‌র প্রশংসা ও গুণগান বর্ণনা 
করবে । রাসূলুল্লাহ (ছাঃ) রুকুর পর নিম্নের দু'আগুলো পড়তেনঃ 


Ee HE 


(১) উচ্চারণঃ সামি 'আল্প-হু লিমান হামিদাহ । অর্থঃ ‘আল্লাহ শোনেন তার কথা, যে 
তাঁর প্রশংসা করে’ ।২৫ 


০111 50. 


(২) উচ্ছারণঃ আল্ল-হুম্মা রব্বানা লাকাল হামৃদ। অর্থঃ “হে আল্লাহ! আপনার জন্যই 
যাবতীয় প্রশংসা” । রাসূল (ছাঃ) বলেন, ‘যার এই কথা ফেরেশতাদের কথার সাথে 
মিলে যাবে তার পূর্বের সকল পাপ আল্লাহ্‌ ক্ষমা করে দিবেন’ ৷।** 


52১68882547 ৪:49 :০১175 71৮62 
এ 50 eb VES as এ ৩০০ 95 


(৩) উচ্চারণ? রব্বানা ওয়া লাকাল হামৃদু, হামদান কাছীরান তৃইয়েবাম মুবা-রাকান 
ফীহি। অর্থঃ “হে আমাদের প্রতিপালক! আপনার জন্য অগণিত প্রশংসা, যা পবিত্র ও 
বরকতময়’ | 


৮৫ 


এ এ) সপ এ ৬০৩ রা 210১৮ ১৯০ ৬৫০ এ) - 


বিডি হত 
ফীহি। ইউহিব্রু রব্বুনা ইয়ারযা । অর্থঃ “হে আমাদের প্রতিপালক! আপনার জন্য 
অগণিত প্রশংসা, যা পবিত্র ও বরকতময়, যা আমাদের রব সন্তুষ্টচিত্তে পসন্দ 


5১২৮ 


করেন’ । 
এ হি ৩ Cas ৩৪1১৮৮১0522 ৭১9 oe এ OU ৪০ pall eo 
(6) উচ্চারণঃ আল্ল-হুম্মা রববানা লাকাল হামদু, মিল্আস সামা-ওয়া-তি ওয়া মিলআল 


আরযি ওয়া মিল্আ মা শি'তা মিং শাইয়িম বা'দু । অর্থঃ “হে আল্লাহ! আপনারই যাবতীয় 
প্রশংসা, যা আসমান-যমীন পরিপূর্ণ এবং আপনি যা চান তা পরিপূর্ণ! ।২৯ 


২৫. ছহীহ মুসলিম, মিশকাত হা/৮৭০। 

২৬. মুতাফাক্‌ আলাইহ, মিশকাত হা/৮৭৪, ৭৫, ৭৬। 

২৭. ছহীহ বুখারী, মিশকাত হা/৮৭৭। 

২৮. মালেক মুওয়াত্বা, মুহাম্মাদ নাছিরন্দান আলবানী, ছিফাতু ছালাতিন নাবী (ছাঃ) মিনাত তাকবীরি ইলাত 
তাসলীম কাআন্নাকা তারাহু (রিয়াযঃ মাকতাবাতুল মা'আরিফ, ১৯৯১/১৪১১), পৃঃ ১৩৮। 

২৯. ছহীহ মুসলিম, ত হা/৮৭৫। 


১৬ শারঈ মানদণ্ডে মুনাজাত 


পে ৩৯ ও (3০০১৪ ৮০০ le এস এ এ) - 
3৩5382০৮০0৫ সে 


(৬) উচ্চারণ? আল্-হুম্মা রববানা লাকাল হামৃদু, মিল্আস সামা-ওয়া-তি ওয়া 

মিলআল আরযি ওয়া মিল্‌আ মা শি'তা মিং শাইয়িম বাপু । আহ্লাছ ছানা-য়ি ওয়াল 

মাজ্দি, আহার মা কৃ-লাল 'আবৃদু ওয়া কুলুনা লাকা 'আবদুন। আল্প-হুম্মা লা মা- 

2 ওয়ালা মুত্য়া লিমা মানা'তা ওয়ালা ইয়াংফাউ যাল জাদ্দি 
কাল জাদু । 


অর্থঃ “হে আল্লাহ! আপনার যাবতীয় প্রশংসা, যা আসমান-যমীন পরিপূর্ণ এবং আপনি 
যা চান তা পরিপূর্ণ । হে প্রশংসা ও মর্যাদার অধিকারী! মানুষ যা বলে আপনি তার 
চেয়ে অধিক উপযোগী । আমরা সকলেই আপনার বান্দা । হে আল্লাহ! আপনি যা 
প্রদান করবেন, তাতে বাধা দেওয়ার কেউ নেই। আর আপনি যাতে বাধা প্রদান 
করবেন, তা প্রদানের কেউ নেই। কোন সম্পদশালীর সম্পদ আপনার শাস্তি হ'তে 
রক্ষা করতে পারে না, যে সম্পদও আপনার নিকট থেকে প্রাপ্ত’ 5০ 


(চার) সিজদা অবস্থায় মুনাজাতঃ 

আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করার সর্বোত্তম স্থান হ'ল, সিজদা ৷ রাসূলুল্লাহ (ছাঃ) 
বলেন, EINES ১৯৩ 959 খর ১৮ এ ১৮৫5 আস ‘বান্দা তখনই 
সবচেয়ে বেশী আল্লাহ্র নিকটবর্তী হয় যখন সে সিজদা অবস্থায় থাকে। সুতরাং 
তোমরা সেখানে বেশী বেশী দু'আ কর" ।** অন্য হাদীছে তিনি বলেন, 9 
১৪৫০৬০৫৫৩৮৩] ১104৬ ১৮৮০০। “সিজদায় সাধ্যমত দু'আ 
করার চেষ্টা কর। আশা করা যায় তোমাদের দু'আ কবুল করা হবে” ২২ উল্লেখ্য, 
সিজদায় কুরআনের আয়াত ছাড়া হাদীছে বর্ণিত দু'আ সমূহ পাঠ করবে। কারণ 
সিজদায় কুরআন পাঠ করা নিষেধ ।** রাসূল (ছাঃ) সিজদায় যাওয়ার সময় আগে 
মাটিতে হাত রাখতেন অতঃপর দুই হাটু রাখতেন | আগে হাঁটু রাখার হাদীছটি 
যঈফ ।5 সিজদা অবস্থায় রাসূলুল্লাহ (ছাঃ) নিম্নের দু'আগুলো পড়তেনঃ 


৩০. ছহীহ মুসলিম, মিশকাত হা/৮৭৬, রুকু" অনুচ্ছেদ । 

৩১. ছহীহ মুসলিম, মিশকাত হা/৮৯৪ ‘সিজদা ও তার ফযীলত’ অনুচ্ছেদ । 

৩২. ছহীহ মুসলিম, মিশকাত হা/৮৭৩। 

৩৩. ছহীহ মুসলিম, মিশকাত হা/৮৭৩। 

৩৪. ছহীহ আবুদাডদ হা/৮৪০-৪১; ছহীহ ইবনু খুযায়মাহ হা/৬২৭; দারাকৃত্নী, হাকেম, মিশকাত হা/৮৯৯; 
কা বারী ২/২৯১ পৃঃ। 

৩৫. যঈফ আবুদাউদ হ/৮৩৮-৩৯; মিশকাত হা/৮৯৮: আলবানী হাশিয়া মিশকাত ১/২৮২ পৃঃ; ইরওয়াউল 
গালীল হা/৩৫৭; সিলসিলা যঈফাহ হা/৯২৯। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১৭ 
21588 ০0 ৪১০০ এ 2৯ ৪৬০০০ 
(3) উচ্চারণঃ সুবহা-নাকা আল্লা-হুম্মা রববানা ওয়া বিহামৃদিকা আল্া-হুম্মাগৃফিরলী । 


অর্থঃ ‘হে আমাদের প্রতিপালক! আপনার প্রশংসার সাথে আপনার পবিত্রতা ঘোষণা 
করছি। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন! 


এট 0 ০৫২ 
(২) উচ্চারণঃ সুবহা-না রব্বিইয়াল আ'লা । অর্থঃ “মহা পবিত্র আমার প্রতিপালক, 
যিনি সর্বোচচ’। এটি কমপক্ষে তিনবার বলবে, যা হুযায়ফা (রাঃ) হ'তে বর্ণিত 
হয়েছে। বেশী বলার নির্দিষ্ট কোন সংখ্যা নেই ।** উল্লেখ্য, তিনবার বলা সংক্রান্ত 


ইবনু মাসউদ (রাঃ) হ'তে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ | এছাড়া দশবার 
তাসবীহ পড়া সংক্রান্ত যে বর্ণনা এসেছে সেটা যঈফ ।২৯ 


BAR 8021৮ 8 
১১০৯৯: 41 155 


€৩) উচ্চারণঃ সুবহা-নাল্লাহি ওয়া বিহামদিহী । অর্থঃ “মহা পবিত্র আল্লাহ, তার 
ংসা সহ পবিত্রতা বর্ণনা করছি’ । এটি কমপক্ষে তিনবার বলবে ।৯০ 


£ 2 এ পেগ? দে আল 99 ভন ০৩ 5৮ ০৫ 202 
৩৪০) ০৯ এরও হলি ০০ 3৯9 2৫০ 
(৪) উচ্গারণঃ আল্প-হুমা লাকা সাজাদৃতু ও বিকা আ-মাংতু ওয়া লাকা আস্লামতু । 
সাজাদা ওয়াজ্হিয়া লিল্লাযী খালাকাহু ওয়া ছাওওয়ারাহু ওয়া শাকৃকা সাম'আহু ওয়া 
বাছারাহু, তাবা-রাকাল্প-হু আহসানুল খ-লিকীন । 
অর্থঃ “হে আল্লাহ! আমি আপনার জন্য সিজদা করছি, আপনার প্রতি ঈমান এনেছি, 
আপনার জন্য নিজেকে সপে দিয়েছি। আমার মুখমণ্ডল সিজদায় অবনত হয়েছে সেই 
সত্তার জন্য, যিনি উহাকে সৃষ্টি করেছেন, উহার আকৃতি দান করেছেন এবং উহার 
কান ও চোখ খুলে দিয়েছেন। মঙ্গলময় আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা’ ।* 


56 ye 2 


3 ৪৯৩১ ০০০5 091 do) 53 AS 55 Sl ৬179 


৩৬. মুভাফাক্‌ আলাইহ, মিশকাত হা/৮৭১। 

৩৭. ছহীহ ইবনু মাজাহ হা/৮৮৮, “রুকু ও সিজদায় তাসবীহ পড়া’ অনুচ্ছেদ; ইরওয়াউল গালীল হা/৩৩৩। 
৩৮. যঈফ ইবনু মাজাহ হা/৮৯০ঃ যঈফ তিরমিযী হা/২৬১; যঈফ আবুদাউদ হা/৮৮৬। 

৩৯. যঈফ আবুদাউদ হা/৮৮৮; মিশকাত হা/৮৮৩। 

৪০. ছহীহ আবুদাউদ হা/ ৮৮৫ 

৪১. ছহীহ মুসলিম, মিশকাত হা/৮১৩, পৃঃ ৭৭। 


১৮ শারঈ মানদণ্ডে মুনাজাত 


(৫) উচ্চারণ আল্-হুম্মাগৃফির্লী যামৃবী কুল্লাহ দিকৃকাহু ওয়া জুলাহু ওয়া 

আউওয়ালাহু ওয়া আ-খিরাহু ওয়া 'আলা-নিয়্যাতাহ্‌ ওয়া সির্রাহু। অর্থঃ ‘হে আল্লাহ! 

আপনি আমার ছোট-বড়, পূর্বের-পরের এবং প্রকাশ্য-অপ্রকাশ্য সমস্ত গুনাহ মাফ 

করে দিন’ ।*২ 

ও £ 520 শেঠ 0 00540 05০ 2০ ৪০৮৮ ১৮৮ ভা 2807, 
৬. BES SAE aly এত 

(৬) উচ্গারণঃ আল-হুম্মা ইয়ী আ’উযু বিরিযা-কা মিন সাখাত্বিকা ওয়াবি মু'আ- 

ফাতিকা মিন উকৃবাতিকা, ওয়া আভিযুবিকা মিংকা লা-উহ্ছী ছানা-আন 'আলায়কা, 

€তা কামা আছনাইতা ‘আলা নাফৃসিকা । 
অর্থঃ “হে আল্লাহ! আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি হ'তে পরিত্রাণ চাচ্ছি। 


আর আপনার শাস্তি হ'তে পরিত্রাণ চাই। আপনার প্রশংসা করে শেষ করা যায় না। 
আপনি সেই প্রশংসার যোগ্য যেরূপ আপনি নিজেই করেছেন” ।৯৩ 


টি 2 El 5 জল নি 

উচ্চারণঃ আল্লপ-হুম্মাগফিরলী মা আসরারতু ওয়ামা আ'লাংতু । অর্থঃ “হে আল্লাহ! 
আমাকে ক্ষমা করুন যা আমি গোপনে এবং প্রকাশ্যে করেছি’ ।** 
(পাঁচ) দুই সিজদার মধ্যকার মুনাজাতঃ 
এই স্থানে রাসূলুল্লাহ (ছাঃ) অন্ততঃ ৬টি বিষয় আল্লাহ্‌র নিকট চাইতেন। দুঃখজনক 
হ'ল অধিকাংশ মানুষই নিয়ের দু'আটি পড়ে না। 

9050 285 ৮০ ৩১৮১ এ rl 
উচ্চারণ আল্প-হুম্মাগফিরলী ওয়ার হামনী ওয়াজ্বুরনী ওয়াহদিনী ওয়া “'আ-ফিনী 
ওয়ার যুকৃনী। অর্থঃ হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপরে রহম 


করুন, আমার অবস্থার সংশোধন করুন, আমাকে সৎপথ প্রদর্শন করুন, আমাকে 
সুস্থতা দান করুন এবং আমাকে রূখী দান করুন*।* অন্য হাদীছে এসেছে তিনি 


বলতেন, */3১। ০) *১ 1১২। ০5 রেবিবগফিরলী, রব্বগফিরলী)। ‘হে আমার 
প্রতিপালক! আপনি আমাকে ক্ষমা করুন" (দুইবার) ।৯১ 


৪২. ছহীহ মুসলিম, মিশকাত হা/৮৯২, পৃঃ ৭৭। 

৪৩. ছহীহ মুসলিম, মিশকাত হা/৮৯৩, পৃঃ ৭৮। 

88. ছহাহ নাসাঈ হা/১১২৪, সনদ ছহাহ। 

৪৫. আবুদাউদ, তিরমিযী, মিশকাত হা/৯০০; ছহীহ তিরমিযী হা/২৩৩। 

৪৬. ছহীহ নাসাঈ হা/১০৬৯, সনদ ছহীহ; ইবনু মাজাহ, দারেমী, সনদ ছহীহ, মিশকাত হা/৯০১। 


৪৭. 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১৯ 


(ছয়) শেষ রাক“আতে রুকু হ'তে উঠার পর মুনাজাতঃ 
বিভিন্ন সময়ে রাসূলুল্লাহ (ছাঃ) ফরয ছালাতের শেষ রাক'আতে রুকু হ'তে উঠার পর 
দুই হাত তুলে মুক্তাদীদের নিয়ে দু'আ পড়তেন । তিনি কখনো পাঁচ ওয়াক্ত ছালাতেই 
এই কুনুত পড়তেন ।* এই দু'আকে হাদীছের পরিভাষায় “কুনৃতে নাযেলা’ বলা হয়। 
মুসলিম উম্মাহ বিপদে আপতিত হ’লে কিংবা কাফেরদের পক্ষ থেকে আক্রান্ত হ'লে 
করে তিনি উক্ত দু'আ করতেন। ছালাতের শেষ রাক'আতে রুকু থেকে উঠে 
“সামি'আল্প-হু লিমান হামিদাহ্‌* বলার পর হাত তুলে কুনূতে নাষেলাহ পড়তে হবে। 
এ সময় মুক্তাদীগণ আমীন, আমীন বলবে ।৯” রাসূল (ছাঃ) কুনুতে নাযেলায় 
প্রেক্ষাপট অনুযায়ী দু'আ করতেন। এজন্য নির্দিষ্ট কোন দু'আ বর্ণিত হয়নি। তবে 
হাদীছের গ্রন্থসমূহে নিম্নের দু'আ বর্ণিত হয়েছে। যেমন- 
কুনুতে নাষেলাঃ 
০০০৪ ৮9 পিসি পর ০১০৪ টস ক পপ SEA ০০ th 
4 291 Sl Ee ০০৮৯০ ৩১, ০০০ ৩০৯৪ ৮৫ 
৬৪০১ ১৪0 ৯) জো ও GS শোন 02৯ 7 hs 
19৬) 69৬ LAA EL Ls Gm টু এ? ৮ ৪ 
উচ্চারণঃ আল্ল-হুম্মা মুৎঝিলাল কিতা-বি, সারী "আল হিসা-বি, আহ্‌ঝিমিল আহঝা- 
বা। আল্প-হুম্মা আহৃঝিমৃ-হুম ওয়া ঝাল-ঝিলহুম্‌ । আল্প-হুম্মা মুখঝিলালকিতা-বি, ওয়া 
মুজ্রিইয়াস সাহাবি, ওয়া হা-ঝিমিল-আহ্যা-ব, আহঝিমহুম ওয়াংছুরনা 'আলায়হিম । 
আল্ল-হুম্মা আংজিল ওয়ালীদাবৃনাল ওয়ালীদ, আল্ল-হুম্মা আংজি সালামাতাবৃনা হিশা- 
ম, আল্ল-হুম্মা আংজি “'আইয়া-শাবনা আবী রবী 'আহ। আল্ল-হম্মাশৃদুদ্‌ ওয়াতুআতাকা 
‘আলা মুযারা, ওয়াজ“আলহা “আলায়হিম সিনীনা কা-সিনিয়ী ইউসুফ আল্লা- 
হুম্মাল আন ফুলানান ওয়া ফুলানা । 
অর্থঃ “হে আল্লাহ! কিতাব অবতীর্ণকারী, দ্রুত হিসাব গ্রহণকারী । আমাদের সাথে 
ষড়যন্ত্রকারী দলকে পরাস্ত করুন। হে আল্লাহ! আপনি তাদের পরাস্ত করুন, তাদের 
ভীতি প্রদর্শন করুন । হে আল্লাহ! কিতাব অবতীর্ণকারী, বৃষ্টি বর্ষণকারী! ষড়যন্ত্রকারী 
দলকে পরাস্তকারী! আপনি তাদের পরাস্ত করুন, তাদের বিরুদ্ধে আমাদেরকে 
সাহায্য করুন। হে আল্লাহ! আপনি ওয়ালীদ ইবনু ওয়ালীদকে মুক্ত করুন, সালামা 
ইবনে হিশামকে মুক্ত করুন, আইয়াশ ইবনু আবী রাবিয়াকে মুক্ত করুন। হে আল্লাহ! 
মুযার বংশের উপর আপনার শাস্তিকে কঠোর করুন। তাদের উপর দুর্ভিক্ষ 


ছহীহ আবুদাউদ হা/১৪৪৩, সনদ হাসান, ছালাত সমূহে কুনুত পড়া’ অনুচ্ছেদ, ‘ছালাত’ অধ্যায়ঃ 
মিশকাত হা/১২৯০। 


৪৮. আবৃদাউদ, মিশকাত হা/১২৯০। 


২০ শারঈ মানদণ্ডে মুনাজাত 


চাপিয়ে দিন, যেমন ইউসুফ (আঃ)-এর যুগে চাপিয়েছিলেন। হে আল্লাহ! আপনি 
অমুক অমুকের উপর অভিসম্পাত করুন’ ।৯৯ 


ওমর (রাঃ) ফজরের ছালাতে পড়তেন, 

১ ০283 oils 11 lll ০০৮৭) ০০৯৪) 2 ৮৪৪ ll 
0 lf 0৯ মন ll 7১৩1 5০ ৬০ ১০০১3 ক দ্র শপ? 
lS ৬ 0 এসএ ১94 রি রে ৬৮০ ৩৪ চি 


rAd টে ০৪ ১ ৬ ULL re ০974৩ 1 

উচ্চারণ? আল্-হুম্মাগৃফির লানা ওয়া লিল্-মু'মিনীনা ওয়াল ম্ব'মিনা-ত, ওয়াল 
মুসলিমীনা ওয়াল-মুসলিমা-ত, ওয়া আলিফ বায়না কুলুবিহিম ওয়া আছলিহ যাতা 
বায়নিহিম। ওয়াংছুরহুম ‘আলা আদুববিকা ওয়া আদুববিহিম । আল্ল-হুম্মাল আন 
আহ্লা কিতা-বিল-লাষীনা ইয়াছুদুনা ‘আন সাবীলিকা ওয়া ইউকাযযিবূনা রুসুলাক, 
ওয়া ইউকীা-তিলুনা আওলিয়া-আক । আল্ল-হম্মা খা-লিফ্‌ বায়না কালিমা-তিহিম ওয়া 
ঝাল-ঝিল আকৃ-দা-মাহুম, ওয়া আংঝিল বিহিমূ বা'সাকাল্লাধী লা-তারন্দৃদূহু ‘আনিল 
কাওমিল মুজরিমীন। 
অর্থঃ হে আল্লাহ! আপনি আমাদের ক্ষমা করুন, ক্ষমা করুন সকল মুমিন ও মুসলিম 
নর-নারীকে । হে আল্লাহ! আপনি মুসলিমদের অন্তরে ভ্রাতৃতৃভাব সৃষ্টি করে দিন এবং 
তাদের মাঝে মীমাংসা করে দিন। হে আল্লাহ! আপনার শত্রু ও মুসলিমদের শত্রুর 
বিরুদ্ধে আপনি মুসলিমদেরকে সাহায্য করুন। এ সব আহলে কিতাবের উপর 
অভিশাপ করুন, যারা আপনার পথে বাধা প্রদান করে, আপনার রাসূলদেরকে 
অস্বীকার করে এবং আপনার ওলীদের সাথে যুদ্ধ করে। হে আল্লাহ! আপনি তাদের 
পরিকল্পনা নস্যাৎ করে দিন, তাদের পা কীপিয়ে তুলুন এবং তাদের উপর আপনার 
এমন শাস্তি বর্ষণ করুন, যা অপরাধী সম্প্রদায়ের উপর অবতরণ করলে ফেরত নেন 
না ।+০ কখনো তিনি নিম্নের দু'আটিও পড়েছেন- 
ULES LS UO জন Oy Hy পে এও এ ৫ ছে 
ষ্ঠ LEAS 0 ll ESE EE ৩] ৩046 ৬৪৯০ 
LEE ৩৫০ এপ এ) পপ ৩৫০ পে) আট ৪? ৬ 

CLL ০ ৩৮ A এ ৯ EAS TE দি BAS 


৪৯. ছহীহ বুখারী হা/২৯৩২, ১/৪১১ ও হা/৩৯৮৯, ২/৫৬৯; মিশকাত হা/২৪২৬, বায়হাকী ২/২৯৮প৪, 
‘ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-২৯৬। 
০. বায়হাকী ২/২১০-২১১ পৃষ্য সনদ হাসান, ইরওয়া ২/১৭০। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ২১ 


উচ্চারণ? আলল-হুম্মা ইয়্যা-কা না'বুদু ওয়ালাকা নুছলী ওয়া নাসৃজুদ, ওয়া ইলায়কা 
নাস্আ“ ওয়া নাহফিদু । নার্জু রহ্মাতাকা, ওয়া নাখশা-'আযা-বাকা, ইয়া-“আযা- 
বাকাল জিদ্দা বিল কাফিরী-না মুলহিক্‌ । আল্ল-হুম্মা ইন্না নাজা ঈিনুকা ওয়া নৃ'মিনু 
বিকা ওয়ানাতাওয়াক্কালু 'আলাইকা, ওয়ানুছনী “'আলাইকাল খাইরা। ওয়ালা- 
নাকৃফুরুকা, ওয়া নাখযা উ লাকা ওয়া নাখলা'উ মাই ইয়াকরুকা । আল্ল-হুম্মা আযযিব 
কাফারাতা আহলিল কিতা-বি, আল্লাধী-না ইয়াছুদ্দুনা ‘আং সাবী-লিকা । 


অর্থঃ “হে আল্লাহ! আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার জন্যই ছালাত 
আদায় করি, আপনার জন্যই সিজদা করি এবং আপনার নিকট ফিরে যাওয়ার চেষ্টা 
করি। আপনার রহমত প্রত্যাশা করি এবং আপনার শাস্তির ভয় করি। কাফেরদের 
উপর আপনার শাস্তি অর্পিত হোক। হে আল্লাহ! নিশ্চয়ই আমরা আপনার নিকট 
সাহায্য চাই। আপনার উপর বিশ্বাস রাখি, আপনার উপরই ভরসা করি। আপনার 
কল্যাণের প্রশংসা করি এবং আমরা আপনার কুফুরী করি না। আপনার উদ্দেশ্যে 
আমরা বিনয়াবনত এবং যে আপনার কুফুরী করে তার সাথে আমরা সম্পর্ক ছিন্ন 
করি। হে আল্লাহ! আহলে কিতাবদেরকে শাস্তি দান করুন, যারা অস্বীকার করে এবং 
আপনার পথে বাধা সৃষ্টি করে? ।** 


উক্ত দু'আর ন্যায় বর্তমানেও নির্দিষ্ট ব্যক্তি ও সম্প্রদায়ের নাম উল্লেখ করে দু'আ করা 
যাবে । মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণের জন্য এই স্থানে কুরআন-হাদীছে বর্ণিত 
অন্যান্য দু'আও পড়া যাবে। 

কুনূতে রাতিবা বা বিতর-এর কুনৃতঃ 

কুনৃতে বিতর মূলত বিতর ছালাতের জন্য । রুকুর আগে বা পরে দুই স্থানেই হাত 
তুলে পড়া যায়। বিতর ছালাত যখন জামা'আতের সাথে পড়বে যেমন রামাযান মাসে 
পড়া হয়, তখন ইমাম দু'আ পড়বেন আর মুক্তাদীগণ আমীম আমীন বলবেন । যেমন 
কনৃতে নাষেলায় পড়া হয়।১ রাসূল (ছাঃ) হাসান ইবনু আলী (রাঃ)-কে বিতরের 
নিম্নোক্ত দু'আ শিক্ষা দিয়েছিলেনঃ 


2 
৬ 9 অহ এড bi IG CI 


৫১. মুছাননাফ ইবনে আবী শায়বা ২/২১৩ পৃঃ; সনদ ছহীহ, ইরওয়াউল গালীল হা/৪২৮, ২/১৭১ পৃঃ; ছিফাতু 
ছালাতিন নবী, পৃঃ ১৭৮। 

৫২. ছহীহ ইবনু খুযায়মাহ হা/১০৯৭; আলবানী, ছিফাতু ছালাতিন নবী, পৃঃ ১৮০; ফাতাওয়া আরকানিল 
ইসলাম, পৃঃ ৩৫০-৩৫১, ফতওয়া নং-২৭৭। 


২২ শারঈ মানদণ্ডে মুনাজাত 


উচ্চারণ? আলল-হম্মাহদিনী ফীমানহাদাইত, ওয়া “আ-ফিনী ফীমান “'আ-ফাইত, ওয়া 
তাওয়াললানী ফীমাং তাওয়াল্লাইত, ওয়া বা-রিকলী ফীমা আ'ত্বইত, ওয়াকিনী শাররা 
মা কৃযাইত । ফাইয়াকা তাকৃষী ওয়ালা ইউকৃষা 'আলাইক, ইন্লাহু লা ইয়াধিলু মাও 
গালাইত, ওয়ালা ইয়াইঝবুম মান “আ-দায়ত, তাবা-রকতা রববানা ওয়াতা 'আ- 
লায়ত (ওয়া ছাল্লাল্ল-হু 'আলারাবিইয়ি) । 

অর্থঃ “হে আল্লাহ! আপনি আমাকে হেদায়াত দান করুন, যাদের আপনি হেদায়াত 
করেছেন তাদের সাথে । আমাকে মাফ করে দিন, যাদের মাফ করেছেন তাদের 
সাথে । আমার অভিভাবক হন, যাদের অভিভাবক হয়েছেন তাদের সাথে । আপনি যা 
আমাকে দান করেছেন তাতে বরকত দিন। আর আমাকে এ অনিষ্ট হ'তে বীচান, যা 
আপনি নির্ধারণ করেছেন। আপনিই ফায়ছালা করে থাকেন, আপনার উপরে কেউ 
ফায়ছালা করতে পারে না। নিশ্চয়ই অপমান হয়না সেই ব্যক্তি, যাকে আপনি মিত্র 
হিসাবে গ্রহণ করেছেন। আপনি যার সাথে শক্রতা রাখেন, সে সম্মান লাভ করতে 
পারে না। হে আমাদের রব! আপনি বরকতময়, আপনি সুউচ্চ’ ৷ (নবী করীম (ছাঃ)- 
এর উপর রহমত অবতীর্ণ হউক) 1: উল্লেখ্য, কুনৃতে বিতর পড়ার পর রাসূল (ছাঃ)- 
এর উপর দরূদ এবং বিশ্বের সকল মুসলিম ভাইয়ের জন্যও দু'আ করা যায়। বিশেষ 
করে যখন জামা'আতের সাথে পড়া হয়, যেমন রামাযান মাসে ৷ 


(সাত) শেষ তাশাহ্‌হুদে বসে সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত মুনাজাতঃ 


উপরিউক্ত স্থান সমূহে মুনাজাত করার পর ছালাতের শেষ মুহূর্তে তাশাহহুদ ও দরূদ 
পড়ার পরও মুনাজাত করার নির্দেশ দেওয়া হয়েছে । বরং দু'আ করার জন্য জোর 
তাকীদ দেওয়া হয়েছে। এই স্থানে কুরআন-হাদীছে বর্ণিত যে -কোন দু'আ পড়া 


যায়। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 7৮242 ৮9৩ ও 53 5 অর্থাৎ 
“তাশাহহুদে বসে মুছন্্রী যেন তার যা প্রয়োজন সেই অনুযায়ী দু'আ করে" ।* ইমাম 
বুখারী (রহঃ) এ মর্মে শিরোনাম দিয়েছেন যে, এ ০5১ 01 7০2৩ ০০ 
৬9 ০5 5৭ তাশাহহুদের পর যা ইচ্ছা দু'আ করা । তবে আবশ্যক নয়” । 
এছাড়া অন্য শিরোনামে এসেছে, ॥2১.J| 1 :০এ)| “সালামের পূর্বে দু'আ’ উক্ত 
অনুচ্ছেদে মা আয়েশা (রাঃ) থেকে বর্ণিত হয়েছে, ,তিনি বলেন, রাসূল 
(ছাঃ) ছালাতের মধ্যে দু'আ করতেন। ১৩০০) Se do di ০৯০০৯) 
Gu ৬১ ১৪১৫ অন্য হাদীছে এসেছে, se ৮280 ০০ LA ৪ অর্থাৎ 


৫৩. ছহীহ আবুদাউদ হা/১৪২৫, সনদ ছহীহ; ছহীহ তিরমিযী, মিশকাত হা/১২৭৩, পৃঃ ১১২, সনদ ছহীহ। 
৫৪. আলবানী, কিয়াম রামাযান, পৃঃ ৩১। 
৫৫. ছহীহ বুখারী হা/৮৩৫, 'ছালাত' অধ্যায়, অনুচ্ছেদ-১৫০, ১/১১৫ পৃঃ; ছহীহ মুসলিম হ/৮৯৭-৯০০, ১/১৭৩ গৃঃ। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ২৩ 
'তাশাহহুদে বসে মুছরী যেন ভার ইচ্ছনুষায়ী দু'আ করে'। অন্য হাদীছে এসেছে, 
১১১ ৮৪০০০ এ ঞ ৩ SI 3৩ ১০৪ ৯৪ এ. ৬০ 
7১44 এক 0০002872200 259 hl 27518 
SIE Io এস ৮ ০৬ ১৯৬ ৩০০৪ 9 আল জী ৩৯০ 


dh Lo এট এ & এ ৩৪ এ লৈ 4৯০ oe ০ ক 
পে এসি প্রা নিও) খু কা একে IY 0৩৪ ০০9 এ 
ফাযালাহ ইবনু উবাইদ (রাঃ) বলেন, রাসুল (ছাঃ) একদা (মসজিদে) বসেছিলেন, 
এমন সময় এক ব্যক্তি প্রবেশ করল এবং ছালাত আদায় করল। অতঃপর সে 
(দু'আয়) বলল, হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন। 
তখন রাসূল (ছাঃ) বললেন, হে মুছল্পী! তুমি দু'আয় তাড়াহুড়া করলে । যখন তুমি 
ছালাত -শেঁছে SEE ধীরে জেন ভিলি নো 
অতঃপর আমার প্রতি দরূদ পড়বে, তারপর দু'আ করবে । ফাযালাহ বলেন, এরপর 
আরেক ব্যক্তি ছালাত পড়ল । সে আল্লাহর প্রশংসা করল এবং রাসূল (ছাঃ)-এর উপর 
দরূদ পড়ল। তখন রাসূল (ছাঃ) বললেন, হে মুছন্্রী! তুমি আল্লাহর কাছে চাও 

7755 রি 1 


এ. 9021২: 6 (৫০ ০ 9 ১408 65106 0০ 
রাসূল (ছাঃ)-এর ছাহাবী ফাযালা ইবনু উবাইদ (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ছাঃ) 
একদা এক ব্যক্তিকে ছালাতের মাঝে দু'আ করতে শুনলেন। সে আল্লাহর মহত্ব বর্ণনা করেনি 
এবং নবীর প্রতি দরূদও পড়েনি। তখন তিনি বললেন, এই ব্যক্তি তাড়াহুড়া করল। অতঃপর 
তাকে বা অন্য কাউকে ডেকে বললেন, ‘যখন তোমাদের কেউ ছালাত পড়বে তখন যেন সে 


প্রথমে আল্লাহ্‌র প্রশংসা করে এবং তার গুণ বর্ণনা করে। অতঃপর নবীর উপর দরূদ পড়ে। 
তারপর সে যেন তার ইচ্ছানুযায়ী দু'আ করে’ |?” 


২৪ শারঈ মানদণ্ডে মুনাজাত 


অতএব ছালাতের শেষ বৈঠকে তাশাহহুদ ও দরূদ পড়ার পর নিজের যা প্রয়োজন তা 
আল্লাহর কাছে বিনীতভাবে চাইবে । নিম্নে তাশাহহুদ ও দরূদসহ দু'আয়ে মাছুরা 
হিসাবে আরো কতিপয় দু'আ পেশ করা হ'ল। মুছন্ত্রী যখন যেটা প্রয়োজন অনুভব 
করবে তখন সেটা দ্বারা দু'আ করবে । 


17 


নি 


ক &। ২! 4] yo নো dbl ১৬৮ এ না 
2 5৩০ জে sf 


(5) উচ্চারণঃ আভাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া-ত, ওয়াত্ব-ত্বাইয়িবা-তু । 
আস-সালা-মু “আলায়কা আইয়্যহান নাবিইয ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহ। 
SE SU a ৷ আশহাদু আল্লা-ইলা- 
হা ইল্লাল্ল-হু ওয়া আশ্হাদু আনা মুহাম্মাদান 'আবৃদুহু ওয়া রসুলুহ । 
অর্থঃ “মৌখিক, শারীরিক ও আর্থিক সমস্ত ইবাদত আল্লাহ্‌র জন্য । হে নবী! আপনার 
উপর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হউক । আমাদের উপর এবং নেক বান্দাদের 
উপরও শান্তি অবতীর্ণ হউক আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোন 
মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ছাঃ) আল্লাহর বান্দা এবং রাসূল’ ।+৯ 
দরূদঃ 
তা ৩১০৯৮] ৩৬ 53 LF ২৮ JT ৬৩ এ এ এক না 
৪১) এ ০০৯৪ BS ২০২৭ ৩৫০৯ 
২৯৯ ২৩৯ ৩৪ পলিপ ০) শীল! ৩৩ ৩০ 
(২) উচ্চারণ? আল্প-হুম্মা ছলি ‘আলা মুহাম্মাদ, ওয়া “আলা আ-লি মুহাম্মাদ, কামা 
ছল্লায়তা ‘আলা ইবৃর-হীম, ওয়া ‘আলা আ-লি ইবৃর-হীমা ইন্নাকা হামীদুম মাজীদ । 
আল্প-হুম্মা বা-রিক “আলা মুহাম্মদ, ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদ কামা বা-রকতা 
‘আলা ইবর-হীমা, ওয়া ‘আলা আ-লি ইব্‌র-হীমা, ইন্নাকা হামীদুম মাজীদ । 
অর্থঃ “হে আল্লাহ! আপনি মুহাম্মাদ (ছাঃ) ও তীর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ 
করুন, যেভাবে রহমত বর্ষণ করেছেন ইবরাহীম (আঃ) ও তার পরিবারবর্ণের প্রতি । 


নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহা সম্মানিত। হে আল্লাহ! বরকত অবতীর্ণ করুন 
মুহাম্মাদ (ছাঃ) ও তার পরিবারবর্ণের উপর, যেভাবে আপনি বরকত নাযিল করেছেন ইবরাহীম 


(আঃ) ও তার পরিবার-পরিজনের প্রতি । নিশ্চয়ই আপনি মহা প্রশংসিত ও সম্মানিত’ ।১ 


৫৯. ছহীহ বুখারা, মিশকাত হা/৯০৯, পৃঃ ৮৫। 
৬০. ছহীহ বুখারী ও মুসলিম, মিশকাত হা/৯১৯, পৃঃ ৮৬। 


৫৬. ছহীহ বুখারী হা/৬২৩০, ‘অনুমতি’ অধ্যায়, ২/৯২০ পৃঃ ছহীহ মুসলিম হা/৮৯৭-৯০০, ১/১৭১ পৃঃ । 

৫৭. সনদ ছহীহ, ছহীহ তিরমিযী হা/৩৪৭৬, ২/১৮৬; দু'আ সমূহ’ অধ্যায়, অনুচ্ছেদ-৬৫; ছহীহ নাসাঈ 
হা/১২৮২: মিশকাত হা/৯৩০, পৃঃ ৮৬। 

৫৮. ছহীহ তিরমিযী হা/৩৪৭৭, ২/১৮৬ পৃঃ, সনদ ছহীহ; ছহীহ আবুদাউদ হা/১৪৮১। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ২৫ 


দু'আয়ে মাছুরা বা সাধারণ দু'আসমূহঃ 

শেষ তাশাহহুদে বসে রাসূল (ছাঃ) যে দু'আগুলো পড়েছেন এবং যা হাদীছে বর্ণিত 

হয়েছে সেগুলো উল্লেখ করা হ'ল- 

38 ১529 AE ৮4৩ ১০ 5১৮৪0 পিল ৩ Lp ৩০১৮ জে ০80 

SN উন হি ০5 OSB 0৬৫] ৮০] ঘি ৩ 
tl ০) ~~ ৬১১১০ 

(৩) উচ্চারণ আল্-হুম্মা ইয্রী আডিযুবিকা মিন 'আযা-বি জাহারাম, ওয়া আ 'উযুবিকা 

মিন 'আযা-বিল কৃবরি, ওয়া আ'উযুবিকা মিং ফিতনাতিল মাসীহিদ দাজজা-ল, ওয়া 


আিযুবিকা মিং ফিত্নাতিল মাহ্‌ইয়া ওয়াল মামা-ত॥ আল্প-হুম্মা ইরী আ‘উয়ুবিকা 
মিনাল মা ছামি ওয়া মিনাল মাগ্রম । 


অর্থঃ “হে আল্লাহ! আমি আপনার নিকট জাহান্নামের আযাব হ’তে পরিত্রাণ চাচ্ছি, 
পরিত্রাণ চাচ্ছি কবরের আযাব হ'তে, কানা দাজ্জালের ফেৎনা হ'তে । আপনার নিকট 
আশ্রয় চাচ্ছি জীবন ও মৃত্যুর পরীক্ষা হ'তে এবং পাপ ও খণের বোঝা হ'তে" ।৯ 


৮৯৮৮ 5 ০] ০০ চর TY LS 4৮ ad 6 8074 
৯০] ১1 | 44 ৮১৮০ Bais ৩ ১৮284 
(৪) উচ্চারণ? আল্ল-হুম্মা ইয়ী যলামতু নাফসী যুলমান কাহীরা, ওয়ালা ইয়াগৃফিরভ্য 


যুনুবা ইল্লা আংতা ফাগৃফিরলী মাগৃফিরাতাম মিন ইন্দিকা ওয়ারহামনী ইয্নাকা 
আংতাল গফুরুর রহীম । 


অর্থঃ “হে আল্লাহ! আমি আমার উপর চরম অন্যায় করেছি এবং আপনি ব্যতীত পাপ 
ক্ষমা করার কেউ নেই। সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা একমাত্র 
আপনার পক্ষ থেকেই হয় ৷ আমার প্রতি রহম করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও 
দয়ালু’ ৷* 


VE 39 মুডে হস ওঠ ELS Ui SET 9০০ 


(6) উচ্চারণ রাব্বানা আ-তিনা ফীদ্‌ দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আ-খিরাতি 
হাসানাতাও ওয়া কিনা 'আযা-বান না-র | 


৬১. ছহীহ বুখারী ও মুসলিম, মিশকাত হা/৯৩৯, পৃঃ ৮৭। 
৬২. ছহীহ বুখারী ও মুসলিম, মিশকাত হা/৯৪২, পৃঃ ৮৭। 


২৬ শারঈ মানদণ্ডে মুনাজাত 


অর্থঃ ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং 
আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি 
দান করুন’ ।** রাসূল (ছাঃ) উক্ত আয়াত সালাম ফিরানোর পূর্বেই পড়তেন ।৯ 


০06 ভুল ও ০১9৭ ও tml UF CoS 5 ৪ ৮8077 
সি! এ! ১ ELE AEE এত এ 


(৬) উচ্ছারণঃ আল-হুম্মাগৃফির্লী মা কৃদ্দামতু, ওয়ামা আখখারতু ওয়ামা আস্ররৃতু, 
ওয়ামা আ'লাংতু ওয়ামা আংতা আলামু বিহী মিয়ী । আংতাল মুকৃদ্দিমু ওয়া আংতাল 
মুওয়াখখিরু, লা ইলা-হা ইল্লা আংতা। 


অর্থঃ “হে আল্লাহ! আমি যে সমস্ত পাপ ইতিপূর্বে করেছি এবং যা পরে করেছি, 
আপনি আমাকে সব মাফ করে দিন। মাফ করে দিন সেই পাপ, যা আমি গোপনে 
করেছি এবং যা প্রকাশ্যে করেছি। মাফ করুন আমার অবাধ্যজনিত পাপ সমূহ এবং 
সেই সব পাপ, যে সম্বন্ধে আপনি আমার অপেক্ষা অধিক জ্ঞাত। আপনি আদি, 
আপনি অনন্ত । আপনি ছাড়া প্রকৃত কোন মাবুদ নেই'।% 


El 
IE CC 20 


6555 GT এ NA 302 GE UE A) CYS ৯৬ ৫০ ০৭ 

SUL (০১৮ এ DUD (৫34৮9 ৩৭০১ এ 
(9%) উচ্চারণঃ রাববানা ফাগফিরলানা যুনুবানা ওয়া কাফফির “আনা সাইয়েআ-তিনা 
ওয়া তাওয়াফৃফানা মা'আল আবরা-র। রব্বানা মা ওয়া 'আতানা “আলা রুসুলিকা 
ওয়ালা তুখযিনা ইয়াওমাল কিঁয়ামাতি ইয্নাকা লা তৃখলিফুল মী 'আদ। 


অর্থঃ “হে আমাদের রব! আপনি আমাদের সকল পাপ ক্ষমা করে দিন। আমাদের 
সকল মন্দ কর্ম দূর করে দিন। আর নেক লোকদের সাথে আমাদের মৃত্যু দিন” (আলে 
ইমরান ১৯১-১৯৩)। এই আয়াতটিও রাসূল (ছাঃ) সালামের আগে পড়তেন ।৯* 


1 


22০০ | 5. 20 তে খি ও এ এ El গত ০০ I-A 
HAS 4 ০05 DY Wd ৬৩৪ 
(৮) উচ্চারণঃ আল্ল-হম্মা ইত্রী আসৃআলুকা বিআরী আশৃহাদু আর্নাকা আংতাল্ল-হ লা 


ইলা-হা ইল্লা আংতাল আহাদুছ ছামাদুল লাযী লাম্‌ ইয়ালিদ্‌ ওয়ালাম্‌ ইউলাদৃ্‌ 
ওয়ালাম্‌ ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ । 


৬৩. বাকারাহ ২০১; মুভাফাক্‌ আলাইহ, ছহীহ আবুদাউদ হা/১৫১৯; মিশকাত হা/২৪৮৭ ও ২৫০২ । 

৬৪. তাবরাণী, আওসাত্ব ও কবীর; মাজমাউয যাওয়ায়েদ ২/১৪৩ পৃঃ। 

৬৫. ছহীহ মুসলিম ২/৩৪৯; মিশকাত হা/৮১৩, তাকবীর দেওয়ার পর কী বলবে’ অনুচ্ছেদ । 

৬৬. মাজমাউয যাওয়ায়েদ ২/১৪৩ পৃঃ, উল্লেখ্য, মুহাদ্দিছ হায়ছামী এ হাদীছ সম্পর্কে কোন মন্তব্য করেননি। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ২৭ 


অর্থঃ হে আল্লহ! আমি আপনার নিকট প্রার্থনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, 
একমাত্র আপনিই আল্লাহ । আপনি ব্যতীত প্রকৃত কোন মা‘বুদ নেই। আপনি একক 
অমুখাপেক্ষী। যিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি। তাঁর 
সমকক্ষও কেউ নেই’ ।১ 


৩5৮ ০৮০০ উজ নে 
(৯) উচ্চারণঃ আল্প-হুম্মা ইনী আউয়ুবিকা মিং শারি মা 'আমিলতু, ওয়া মিং শারি মা 


লাম আ'লাম। অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে সেই অনিষ্টতা থেকে পরিত্রাণ 
চাচ্ছি যা আমি করেছি এবং সেই অনিষ্টতা থেকে যা আমি করিনি |” 


2 ৪৩] ০১4০৩ ৮ lll এক 0৩9১5) এনা ৩০৭ 0805), 
85৫ ০09 Use এলিট 01102 BUG ০০9 99 
াঁ ১9 LEE 7 চিত ৪5 এও এ ৫ ELS খা) 2 
91১85 9 ০৭ এ ১৫ 9৫ আও এত ও নভে 
Hy ৩010 ৫০ হি 9৪৮৯ oo ০৪ ও ৩৩৩ এ ৪৮১ ৬৯ 

৮০৯, ০83 94৯ 9 US 


(১০) উচ্চারণঃ আল্ল-হুম্মা বিইলমিকাল গাইবা ওয়া কুদরাতিকা ‘আলাল খালকি, 
আহঈনী মা আমিলতুল হায়া-তা খায়রাল্লী ওয়া তাওয়াফফানী ইযা আলিমতুল 
ওফাতা খায়রালী । আল্ল-হম্মা ওয়া আসআলুকা খশইয়াতাকা, ওয়াল গাইবা ওয়াশ 
শাহা-দাতা, ওয়াল ফাকৃরা ওয়াল গিনা, ওয়া আসআলুকা নাঈমান লা ইয়ানফাদু ওয়া 
আসআলুকা কুররাতা আইনিন লা তাংকাতিউ, ওয়া আসআলুকার রিযা বাদাল 
কাযায়ি, ওয়া আসআলুকা বারদাল আইশি বা‘দাল মাওউতি। ওয়া আসআলুকা 
লাষযাতান নারি ইলা ওয়াজহিকা, ওয়াশ শাওকি ইলা লিকীা-য়িকা ফী গাইরি 
যাররায়ি মুযিররাতিন, ওয়ালা ফিতনাতিম মুযিল্লাতিন। আল্ল-হুম্মা যায়ইয়ারা 
বিযীনাতিল ঈমানি ওয়াজ 'আলনা হুদা-তাম মুহতাদীন। 


অর্থঃ “হে আল্লাহ আপনি অদৃশ্য জ্ঞানের মালিক এবং সৃষ্টির উপর ক্ষমতাশালী । 
আমাকে জীবিত রাখুন যতদিন আমার আয়ু আমার জন্য কল্যাণকর জানব 
এবং আমাকে মৃত্যু দান করুন যখন আমি তাকে আমার জন্য মঙ্গলময় জানব । 


৬৭. হাফেয ইবনু হাজার আসকৃলানী, বুলুগ্ডল মারাম মিন আদিল্লাতিল আহকাম, ব্যাখ্যা ও তাহকীকৃঃ শায়খ 


ছফিউর রহমান ৮ ইতহাফুল কিরাম (রিয়াষঃ মাকতাবাত দারিস সালাম, ১৯৯৪), পৃঃ ৪৫৬, 
হা/১৫৬১; ছহীহ ইবনু মাজাহ হা/৩৮৫৭। 


৬৮. ছহীহ মুসলিম, মিশকাত হা/২৪৬২; ছহীহ নাসাঈ হা/১৩০৭; ছহীহ ইবনু মাজাহ হা/৩৮৩৯। 


৭১. 


২৮ শারঈ মানদণ্ডে মুনাজাত 


হে আল্লাহ! আমি উপস্থিত-অনুপস্থিত এবং সচ্ছল-অসচ্ছল সর্বাবস্থায় আপনার ভীতি 
প্রার্থনা করছি। আপনার কাছে এমন নে“মত চাই যা শেষ হবে না । আপনার কাছে 
চক্ষুর প্রশান্তি চাই, যা বিচ্ছিন্ন হবে না। মৃত্যুর পর আপনার সন্তুষ্টি চাই এবং 
আরামদায়ক জীবন চাই। আপনার সনুখপানে দৃষ্টির প্রশান্তি এবং আপনার 
সাক্ষাতের আকাংখা চাই কোন প্রকার ক্ষতি ছাড়াই এবং পথভ্রষ্টকারী ফেনা ছাড়াই। 
হে আল্লাহ! আমাদেরকে ঈমানের সৌন্দর্য দ্বারা সজ্জিত করুন এবং হেদায়াত 
প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন’ ।*৯ 
AIL | 0? ০৬০ ০31 2] 0 ০৭ এ op DLA 7207) 
EE OEE el OE 
(53) উচ্চারণ? আল্ল-হম্মা ইয়ী আসআলুকা বিআরাকা লাকাল হামদু লা ইলা-হা, 
আংতাল মারানু বাদীউস সামা-ওয়া-তি ওয়াল আরযি, ইয়া যাল জালজালা-লি ওয়াল 
ইকরা-ম | ইয়া হাইয় ইয়া কাইয়ুম ইনী আসআলুকা । 
অর্থঃ হে আল্লাহ! আপনার নিকটে (ক্ষমা ও রহমত) চাচ্ছি। কেননা সকল প্রশংসা 
আপনার জন্যই । আপনি ব্যতীত কোন ইলাহ নেই । আপনি পরম দয়ালু, আসমান ও 
যমীনের শ্রষ্টা। হে মহত্ব ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক! 
আমি আপনার কাছে প্রার্থনা করছি’ | 


১ ০০ ৩4১52 হন পে 50 01) 
(১২) উচ্চারণঃ আল্ল-হম্মা ইয্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ'যুবিকা মিনান না-র | 
অর্থঃ “হে আল্লাহ! আমি আপনার দরবারে জান্নাত প্রার্থনা করছি এবং আপনার 
কাছেই জাহান্নাম থেকে পানাহ চাচ্ছি’ ।+১ রাসূল (ছাঃ) বলেন, “যে ব্যক্তি আল্লাহর 
কাছে তিনবার জান্নাত চায়, জান্নাত আল্লাহর কাছে বলে, হে আল্লাহ! আপনি তাকে 
জান্নাতে দাখিল করান। আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, 
জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে বলে, হে আল্লাহ! আপনি তাকে জাহান্নাম থেকে 
মুক্তি দান করুন’ ।*২ 
জ্ঞাতব্যঃ ছালাতের মধ্যে সালাম ফিরানোর পূর্বে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ 
থেকে যে কোন দু'আ পাঠ করা যায়।* তবে আপন আপন ভাষায় দু'আ করা 


৬৯. ছহাহ নাসাঈ হা/১৩০৫, সনদ ছহীহ । 

৭০. ছহীহ নাসাঈ হা/১৩০০, সনদ ছহীহ । 

ছহীহ আবুদাউদ হা/৭৯২, ছালাত হালকা করা’ অনুচ্ছেদ; ছহীহ ইবনে মাজাহ হা/৯১০ তাশাহহুৃদ ও 
দরাদের পর কা বলবে’ অনুচ্ছেদ, সনদ ছহীাহ। 


৭২. তিরমিযী, নাসাঈ, মিশকাত হা/২৪৭৮, “দুআ সমূহ’ অধ্যায়, ইস্ত 'আযাহ' অনুচ্ছেদ; ছহীহ তিরমিযী 


হা/২৫৭২, সনদ ছহীহ । 


৭৩. ছহীহ বুখারী, হা/ ৬৩২৮, দু'আ সমূহ’ অধ্যায় । 


শারঈ মানদণ্ডে মুনাজাত ২৯ 
যাবে না। এমনকি আরবীতেও নিজের বা কারো বানানো দু'আ পাঠ করা যাবে না । 
রাসূলুল্লাহ (ছাঃ) ছালাতের মধ্যে মানুষের ভাষা বলতে নিষেধ করেছেন, 
পে Endl 2 ৩ ০৩ চ৩ ১ পল ও Ca 3৩ এ৯ | 

0৮ 2005 
“নিশ্চয়ই ছালাত মানুষের কথা-বার্তা বলার ক্ষেত্র নয়। এটা কেবল তাসবীহ, তাকবীর 
ও কুরআন তিলাওয়াতের জন্যই সুনির্দিষ্ট’ | 
কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত অন্যান্য সাধারণ দু‘আসমূহঃ 
Grad ৩৮ SFT এপি প্র ০81) Cdl এ ০51 
(১৩) উচ্চারণঃ রাব্বানা যালামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া 
তারহামনা লানাকৃনারা মিনাল খ-সিরীন । অর্থঃ “হে আমাদের প্রভূ! আমরা নিজেদের 


প্রতি যুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি 
অনুগ্রহ না করেন তাহ'লে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হয়ে যাব' (আরাফ ২৩)। 


Ie টি) UF LE) 055৫ 
(১৪) উচ্চারণঃ রব্বির হামৃহুমা কামা রাব্বাইয়া-নী ছগীরা । অর্থঃ ‘হে আমার প্রভু! 


তাদের (পিতা-মাত) উভয়ের প্রতি আপনি রহমত বর্ষণ করুন, যেমন তারা আমাকে 
শৈশবকালে লালন-পালন করেছেন" বেণী ইসরাঈল ২৪)। 


০০৭ উদ ৮১ এ১%) 
(১৫) উচ্ছারণঃ রব্বিজ 'আললনী মুকীমাছ ছালা-তি ওয়া মিন্‌ যুররিইয়াতী, রব্বানা ওয়া 
তাকীাব্বাল দু'আ । রাববানাগফিরলী ওয়ালিওয়া-লিদাইয়্যা ওয়া লিলমুমিনীনা ইয়াওমা 
ইয়াকুমুল্‌ হিসা-ব। 
অর্থঃ “হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ছালাত কায়েমকারী করুন এবং 
আমদের সন্তান-সন্ততিকেও ৷ হে আমাদের প্রভূ! আমাদের দু'আ কবুল করুন। হে 
আমাদের প্রতিপালক! আমাকে, আমার পিতা-মাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা 
করুন যেদিন হিসাব কায়েম হবে’ (ইবরাহীম ৪০-৪১)। 


৭৪. ছহীহ মুসলিম হা/৫৩৭, ছালাতের স্থান সমূহ’ অনুচ্ছেদ; আবৃদাউদ হা/৭৯৫; নাসাঈ হা/১২০৩; 
আহমাদ হা/২২৬৪৪; দারেমী হা/১৪৬৪; বুলৃগুল মারাম হা/২১৭। 


৩০ শারঈ মানদণ্ডে মুনাজাত 
৬ ১ ০1৭ 

(১৬) উচ্চারণ রাবিব যিদনী 'ইল্মা । অর্থঃ “হে আমার প্রতিপালক! আমার জ্ঞান 
বৃদ্ধি করে দিন’ (ত্বা-হা ১১৪)। 
1 428 GUS ৩৮ ০০৮ ০৯9 ৬০ ৪৮১ (১১৩০ 0০ ১ 
(১৭) উচ্চারণ? রবি্বিশরাহলী ছদৃরী, ওয়া ইয়াসসিরলী আমরী, ওয়াহলুল 'উকৃদাতামূ 
মিলিসা-নী, ইয়াফকৃহু কৃওলী । 
অর্থঃ ‘হে আমার প্রভু! আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার করণীয় কাজ আমার 
জন্য সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যেন তারা 
আমার কথা বুঝতে পারে" (ত্বা-হা ২৫-২৮)। 

AIG 3? CYS ৫০০ এন পু ৫7 
(১৮) উচ্চারণঃ রাব্বানা ইয়ানা আ-মারা ফাগফিরলানা যুনুবানা ওয়া কিনা 'আযা-বা 
লা-র। অর্থঃ “হে আমাদের পালনকর্তা! নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, কাজেই 


আমাদের গুনাহ সমূহ ক্ষমা করে দিন। আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে 
রক্ষা করুন’ (আলে ইমরান ১৬)। 


৩?) এ ৮ এ ৮৪১ ৩৬ BN ৩9০ EA ৫71 

৬ 
(১৯) উচ্চারণঃ রাব্বানা লা-তুঝিগ্‌ কুলুবানা বা'দা ইয্‌ হাদায়তানা ওয়া হাবলানা 
মিল্লাদুংকা রহমাতান, ইন্লাকা আংতাল ওয়াহহা-ব। 


অর্থঃ “হে আমাদের প্রতিপালক! সরল পথ দেখানোর পর আপনি আমাদের অন্তরকে 
সত্যলংঘনে প্রবৃত্ত করবেন না। আপনার নিকট থেকে আমাদের প্রতি অনুগ্রহ করুন । 


নিশ্চয়ই আপনি সবকিছুর দাতা’ (আলে ইমরান ৮)। 
SL ০১ ৩৯৪৫১ ৬০০ ১৯ ০৭ ৩৯৮ Dah Toy 


০ ০956) ৬৪ এ ডিল 
(২০) উচ্চারণঃ রাব্বানাগফির লানা ওয়া লিইখওয়া নিনাল্লাষীনা সাবাকুনা বিল ঈমা- 
নি ওয়ালা তাজ আল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাধীনা আ-মানু । রাবাবানা ইয়াকা 
রাউফুর রাহীম । 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৩১ 


অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ও আমাদের আগে যারা ঈমান এনেছে 
তাদেরকে ক্ষমা করুন। ঈমানদানদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ 
রাখবেন না । হে প্রভু! নিশ্চয়ই আপনি দয়ালু পরম করুণাময়’ (হাশ ১০)। 


2১ 5]! se 0৮013 all ও Ul ডঃ (১০1 (55১ in 5-1) 
নি 


(২১) উচ্ছারণঃ রাববানাগফির লানা ধুনুবানা ওয়া ইসরা-ফানা ফী আমরিনা ওয়া 
ছাব্বিত আকৃদা-মানা । ওয়াংছুরনা আলাল কৃওমিল কা-ফিরীন । 


অর্থঃ “হে আমাদের প্রভু! আমাদের পাপগুলো ক্ষমা করে দিন। আর আমাদের কাজে 
যতটুকু বাড়াবাড়ি হয়ে গেছে তাও মোচন করে দিন। আমাদেরকে দৃঢ় রাখুন এবং 
কাফেরদের উপর আমাদেরকে সাহায্য করুন’ (আলে ইমরান ১৪৭)। 


5.4 দত আট 70 9৬৫56 এ এ আত 06৫2 
৩০ EP dy ও নটি JU ও ০৩ SS ৫0 

ls ph পতল 5৮9 ৩০ 
(২২) উচ্ছারণঃ আল্প-হুম্মা মা-লিকাল্‌ মুলকি তু"তিল মুলকা মাং তাশা-উ, ওয়া 
তানাঝি উল মুলকা মিম্মাং তাশা-উ, ওয়া তুইবঝ্বু মাং তাশা-উ ওয়া তুযিললু মাং 
তাশা-উ, বি ইয়াদিকাল খাইর। ইয্নাকা 'আলা-কুলি শাইয়িং কৃদীর । তুলিজুল্‌ লাইলা 
ফিন্নাহা-রি ওয়া তুলিজুন নাহ-রি ফিল লাইলি, ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল 


মাইয়্যিতি ওয়া তুখরিজু মাইয়্যিতা মিনাল হাইয়্যি। ওয়া তারঝুকু মাং তাশা-উ 
বিগাইরি হিসা-ব। 


অর্থঃ “হে আল্লাহ! আপনি সর্বভৌম ক্ষমতার অধিকারী । আপনি যাকে ইচ্ছা রাজ্য 
দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেন। আর যাকে ইচ্ছা সম্মান দান 
করেন, যাকে ইচ্ছা অপমান করেন। আপনার হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ । 
নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান। আপনি রাতকে দিনের ভিতর প্রবেশ করান এবং 
দিনকে রাতের ভিতর প্রবেশ করান। আর আপনি জীবিতকে মৃতের ভিতর থেকে 
বের করেন এবং মৃত্যুকে জীবিতের ভিতর থেকে বের করেন। আপনি যাকে ইচ্ছা 
বেহিসাব রিযিক দান করেন’ (আলে ইমরান ২৬-২৭)। 


৩২ শারঈ মানদণ্ডে মুনাজাত 

ELS US 129) ৩ এ এ CEST এ ও] UBC উট 

। 7299 076 ০ 92 ০4 20006 ১০05 (০ এড 90250 ০৩ 
LEAS 051 ৪৫ ৩৮:০৬ ৬৪০ ভে ১৮ 


(২৩) উচ্চারণঃ রাব্বানা লা-তুআ-খিযনা ইয়াসীনা আও আখতা'না । রাববানা ওয়ালা 
তাহমিল 'আলায়না ইছরাং কামা হামালতাহু “আলাল্লাধীনা মিং কাবলিনা । রাববানা 
ওয়ালা তুহাম্মিলনা মা-লা ত্ৃ-কাতালানা বিহী, ওয়া‘ফু আনা, ওয়াগফির লানা 
ওয়ারহামনা আংতা মাওলা-না । ফাংছুরনা “আলাল কাওমিল কা-ফিরীন । 


অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আমাদের পাকড়াও করবেন না যদি আমরা ভুল 
করি। হে আমাদের পালনকর্তা! আমাদের উপর ভারী ও কঠিন কাজের বোঝা অর্পণ 
করবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছিলেন। হে আমাদের 
প্রভু! আমাদের উপর এমন কঠিন দায়িত্ব দিবেন না যা সম্পাদন করার শক্তি 
আমাদের নেই। আমাদের পাপ ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের 
প্রতি দয়া করুন। আপনিই আমাদের প্রভূ । সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে 
আমাদের সাহায্য করুন” ৷ (বাকারাহ ২৮৬)। 

SEU ৪০০ Ub BS CON 5০ 2 ALINE 
(২৪) উচ্চারণঃ রাবিব হাবলী মিল্লাদুংকা যুররিইয়্যাতান ত্াইয়েবাহ। ইয়াকা সামী উদ 
দু'আ-ই। অর্থঃ ‘হে আমাদের প্রভু! আপনার পক্ষ থেকে আমাকে পৃত-পবিত্র সন্তান 
দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী' (আলে ইমরান ৩৮) । 


৮9) হে ৫ EE 9 বিএ তন হে এ ৩ এ পরও 
(২৫) উচ্গারণঃ রাব্বানা তাকাবাবাল মিরা ইয়াকা আংতাস্‌ সামীউল 'আলীম। 
ওয়াতিব 'আলায়না, ইন্নাকা আংতাত্‌ তাউয়াবুর রাহীম । অর্থঃ ‘হে আমদের 
প্রতিপালক! আমাদের নিকট থেকে এই কাজ কবুল করুন। নিশ্চয়ই আপনি 
শ্রবণকারী ও সর্বজ্ঞ... আপনি আমদের ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি তওবা 
কবুলকারী ও পরম দয়ালু’ (বাক্বারাহ ১২৭-১২৮)। 

০৯৯০ ৮৮ ES ৩০ ৩৮৯৬ উন এও 
(২৬) উচ্গারণঃ রাব্বানা আ-মারা ফাগফির্‌ লানা ওয়ারহামানা ওয়া আংতা খাইরুর 
রা-হিমীন। অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। সুতরাং 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৩৩ 


আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি রহম করুন। আপনি তো 
সর্বশ্রেষ্ঠ দয়ালু’ (মু'মিনুন ১০৯)। 


৩০2০) ৫9 ০৯5 ৫১০ 9) 5 5 (৬ 
(২৭) উচ্গারণঃ রাববানা হাবলানা মিন আঝ/ওয়া-জিনা ওয়া যুররিইয়া-তিনা কৃররাতা 
আ‘ইউন । ওয়াজ 'আলনা লিলমুভাকীনা ইমা-মা । অর্ধঃ “হে আমাদের প্রভু! আমাদের 
স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের 
শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকীদের জন্য আদর্শ স্বরূপ করুন’ (ফুরকান ৭৪) । 


৩ এ এ 7৪ 
(২৮) উচ্চারণ আল্ল-হুম্মা আজিরনী মিনান্‌ না-রি। অর্থঃ “হে আল্লাহ! আপনি 
আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন’ ৷ রাসুল (ছাঃ) বলেন, “যে ব্যক্তি আল্লাহর 
কাছে তিনবার জান্নাত চায়, সে ব্যক্তির জন্য জান্নাত আল্লাহর কাছে বলে “হে আল্লাহ! 


তাকে জান্নাত দান করুন। অনুরূপ কেউ তিনবার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলে 
জাহান্নাম আল্লাহর কাছে বলে, হে আল্লাহ! তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন ।« 


Bly ৬০ ৬৬০০৪ শপ? ওলি ৪ CU জর্জ পাও 
(২৯) উচ্চারণ আল্ল-হুম্মাকফিনী বেহালা-লিকা “আন হারা-মিকা ওয়া আগনিনী 
বিফাযলিকা 'আম্মান সিওয়া-কা। অর্থঃ “হে আল্লাহ! আপনি আমাকে হারাম ছাড়া 
হালাল দ্বারা যথেষ্ট করুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্যদের হ'তে 


মুখাপেক্ষীহীন করুন’ । রাসূল (ছাঃ) বলেন, পাহাড় সমপরিমাণ খণ থাকলেও আল্লাহ 
তার খণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন । 


৩০1 441 ০600 ৮০09 0509 ৫ ৩০ 3৮১১2 0, 
১0 শেঠ 9 ০0৬৮ ০০ দি 9 ভন হও ০ ৫ জা 
LS ৩৮৩০ ৩5) 2 5 লা Fl জট ও ৩ জেড 


AD ও না 05০৪ 


৭৫. আহমাদ, নাসাঈ; ছহীহ তিরমিযী হা/২৫৭২, জার্নাতী নহরের বিবরণ" অধ্যায়, অনুচ্ছেদ-২৭, সনদ 
ছহীহ; মিশকাত হা/২৪৭৮। 
৭৬. ছহীহ তিরমিযী হা/৩৫৬৩, সনদ হাসান, মিশকাত হা/২৪৪৯। 


৩৪ শারঈ মানদণ্ডে মুনাজাত 


(৩০) উচ্গারণঃ আল্ল-হুম্মা ইত্রী আউিযুবিকা মিনাল কাসালি, ওয়াল হারামি ওয়াল 
মাগরামি, ওয়াল মা'ছামি। আল্ল-হুম্মা ইনী আউিযুবিকা মিন 'আঘাবিন না-র, ওয়া 
ফিতনাতিন না-র, ওয়া ফিতনাতিল কবর, ওয়া “আধাবিল কাবরি, ওয়া মিং শাররি 
ফিতনাতিল গিনা, ওয়া শাররি ফিতনাতিল ফাকৃরি, ওয়া মিং শাররি ফিতনাতিল 
মাসীহিদ দাজ্জা-লি। আল্ল-হুম্মাগসিল খত্বা-ইয়া-ইয়া বিমা-ইছ ছালজি ওয়াল 
বারাদিওয়া নাক্চি কালবী কামা ইউনাকছ ছাওবুল আবইয়ায়ু মিনাদ দানাস । ওয়া বা- 
ইদ বায়নী ওয়া বায়না খত্বা-ইয়াইয়া কামা বা'আদতা বায়নাল মাশরিকি ওয়াল 
মাগরিবি । 


অর্থঃ “হে আল্লাহ! আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি অলসতা, বার্ধক্য, খণ ও পাপ 
হ'তে । আমি পরিত্রাণ চাচ্ছি জাহান্নামের শাস্তি ও পরীক্ষা হ'তে, কবরের পরীক্ষা ও 
শাস্তি হ'তে এবং সচ্ছলতার পরীক্ষা ও দারিদ্য্ের পরীক্ষা হ'তে এবং কানা দাজ্জালের 
ফেতনা হ'তে । হে আল্লাহ! আপনি আমার গোনাহ সমূহ পরিষ্কার করুন যেভাবে সাদা 
কাপড় ময়লা হ'তে পরিষ্কার করা হয় এবং ব্যবধান করুন আমার ও আমার 
গোনাহের মধ্যে যেমন ব্যবধান করেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে |? 


এ _৬ 0045 0 Ll জো হে 2৪৯9 ০৫ (50 ll ৮৯১7৮ 

65861 
(৩১) উচ্চারণঃ আযহিবিল বা'সা রাব্বাননা-সি, ওয়াশফি আনতাশ শা-ফী, লা 
শিফা-আ ইল্লা শিফা-উকা, শিফা-আল লা-ইউগা-দিরু সাকামা । অর্থঃ “হে মানুষের 
প্রতিপালক! আপনি এ রোগ দূর করুন, আরোগ্য দান করুন, আপনিই 
আরোগ্যদানকারী । আপনার আরোগ্য ব্যতীত কোন আরোগ্য নেই, এমন আরোগ্য, 
যা বাকী রাখে না কোন রোগকে |" 


ULL ৮৬৪) ৬৩৩ IA এন 055 ৩৫ ৬১৮৪ ও 0 ry 
(৩২) উচ্গারণঃ আল্-হুম্মা ইয়ী আউিযুবিকা মিং ঝাওয়া-লি নি'মাতিকা ওয়া 
তাহাওউলি 'আ-ফিয়াতিকা ওয়া ফুজা-আতি নিকৃমাতিকা ওয়া জামীঈ সাখাত্িকা । 


অর্থঃ “হে আল্লাহ! আমি আপনার প্রদত্ত নিয়ামতের ত্রাসপ্রাপ্ত, শান্তির বিবর্তন, শাস্তির 
হঠাৎ আক্রমণ এবং আপনার সমস্ত অসন্তোষ হ'তে পরিত্রাণ চাই” ৭৯ 


৭৭. মুত্তাফাক্‌ আলাইহ, মিশকাত হা/২৪৫৯; বঙ্গানুবাদ ৫/১৫৪, হা/২৩৪৬। 
৭৮. মুভাফাক্‌ আলাইহ, ছহীহ বুখারী হা/৫৬৭৫; মিশকাত হা/১৫৩০। 
৭৯. ছহীহ মুসলিম, মিশকাতয হা/২৪৬১। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৩৫ 


দ্বিতীয় অধ্যায় 
সালাম ফিরানোর পর যিকির না দু'আ? 
ফরয ছালাতের পর যিকির, তাসবীহ, তাহলীল, তাকবীর, দরূদ এবং সবশেষে 
সাধারণ দু'আও করা যায়। আল্লাহ তা'আলা বলেন, 4155১ 34 44:19) 


১5৫১ ৮ এ 159135594৩৪ ‘যখন তোমরা ছালাত শেষ করবে তখন আল্লাহর 
যিকির করো, দাড়িয়ে, বসে, শুয়ে” (সুরা নিসা ১০৭)। রাসূল (ছাঃ)ও একাধিক হাদীছে 
ছালাতের সালাম ফিরানোর পর যিকির, তাসবীহ, তাহলীল করার কথা বলেছেন, যা 
আমরা সামনে উল্লেখ করব । আর মুনাজাত বা বিশেষ দু'আর সময় ছিল সালামের 
পূর্ব পর্যন্ত । উল্লেখ্য যে, ‘দুবুরুছ ছালাত’ বা ছালাতের পর দু'আ করা বলতে মূলতঃ 
তাশাহহুদে বসে সালাম ফিরানোর আগ পর্যন্ত দু'আ করাকে বুঝায়। যেমন একদা 
রাসুল (ছাঃ)-কে প্রশ্ন করা হ'ল, 

FED আগ ০ ০০৪ 020 ১০ UG তি সিএ) ভা 
“কোন দু'আ সর্বাধিক গ্রহণযোগ্য? তিনি বললেন, “রাতের শেষাংশে এবং ফরয 
ছালাত সমূহের পরে’ ৷” “দুবুরুছ ছালাত’ বা ছালাতের পিছে বলতে দু'টি অর্থ বুঝায় । 
যে হাদীছে দুবুরুছ ছালাত বলে দু'আর কথা এসেছে তার অর্থ ছালাতের শেষে 
সালাম ফিরানোর আগে । আর যে হাদীছে যিকিরের কথা এসেছে তার অর্থ সালামের 


পর। 'দুবুরুছ ছালাত’ বলতে কী বুঝানো হয়েছে সে সম্পর্কে শায়খ বিন বায (রহঃ)- 
কে প্রশ্ন করা হ'লে তিনি বলেন, 


537 575 0450 2৩ ০ le 0 elo 05 লা এত Blt ০4০ ৮ 
০8967461511 7808 EA EAE UE 

BL BE এড ol 
‘ছালাতের পরে বলতে ছালাতের শেষে সালামের পূর্বে বুঝায় এবং প্রত্যক্ষভাবে 
সালামের পরেও বুঝায় । এ বিষয়ে অনেক ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। তার মধ্যে 


বেশীর ভাগ যা প্রমাণ করে তা হ’ল- ছালাতের শেষ বলতে সালামের আগে, যে 
হাদীছগুলো দু‘আর সাথে সম্পৃক্ত । অতঃপর তিনি বলেন, 


১. ছহীহ তিরমিযী হা/৬৪৯৯, ১/১৮৭ পৃঃ, “দু'আ সমূহ’ অধ্যায়, অনুচ্ছেদ-৭৯, সনদ হাসান, মিশকাত 
হা/৯৬৮, পৃঃ ৮৯; বঙ্গানুবাদ মিশকাত ৩/৫ পৃঃ, হা/৯০৬। 


৩৬ শারঈ মানদণ্ডে মুনাজাত 


০ 


১৯ % ০0১ 0 ৬০ ২০৮৮০) ৬১৬] 55 2 CUS 5 52090 250 এ 
UI এ ৮১ 


‘আর বর্ণিত যিকির সমূহ বলতে অনেক ছহীহ হাদীছ দ্বারা যা প্রমাণিত হয়েছে, তা 
ছালাতের পিছনে বলতে সালামের পর বুঝানো হয়েছে’ ।২ 


অন্যত্র মাননীয় শায়খ বলেন, সালামের পর যিকির, তাসবীহ, তাহলীল করার পর 
দু'আও করা যায়। কারণ সাধারণ দু'আ করার কথাও প্রমাণিত ।* তাছাড়া তাসবীহ, 
তাহলীল, তাকবীর, যিকিরকেও ব্যাপকতার দৃষ্টিতে দু'আ বলা হয়।” শায়খুল 
ইসলাম ইমাম ইবনে তায়মিয়াহ (রহঃ)ও দুবুরুছ ছালাত বলতে উপরোক্ত দু"টি অর্থই 
নিয়েছেন ।” ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) আরো বলেন, 


০9 4০ ঞ। এ ই ০০ 2৯0 2205৯ ভা তি ০৯৭ 2) 
SULA দে J 0০9 ale di এ BON LS 3 2 ০০ 
“ছালাতের পর সুন্নাত হ'ল- হাদীছে বর্ণিত যিকির, তাকবীর, তাহলীল করা যা রাসূল 
(ছাঃ) থেকে বর্ণিত হয়েছে। ছালাতের পর তিনিও যেগুলো বলতেন’ ।* ইবনুল 
কাইয়িম (রহঃ) বলেন, 
907 a) Go ০) দে এ এ আও ALE ঘু১0 ৬০ 
৮2০9 5580 GSU বুশ ধ এড এ Sp এ ০০৭ 
DMT ET ME OEE Ese 
“মূলতঃ সাধারণ দু'আ সমূহ ছালাতের সাথে সংশ্লিষ্ট, যা সে ছালাতের মধ্যেই 
করেছে । আর ছালাতের মধ্যে দু'আ করার নির্দেশও দেওয়া হয়েছে। মুছন্রী হিসাবে 
এটাই যথোপযুক্ত । কেননা সে যতক্ষণ ছালাতের মধ্যে থাকে ততক্ষণ সে তার রবের 
সম্মুখে থেকে তার সঙ্গে মুনাজাত করে। যখনই সে সালাম ফিরায় তখনই মুনাজাত 


বিচ্ছিন্ন হয়ে যায়। উক্ত অবস্থাই হ'ল রবের সামনে দাড়ানো ও নিকটবর্তী হওয়ার 
জন্য উপযোগী’ । 


২. শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায, মাজমুউ ফাতাওয়া ১১/১৯৪ পৃঃ, দুবুরুছ ছালাত বলতে 
উদ্দেশ্য কি’ আলোচনা দ্রঃ। 

৩. মাজমুউ ফাতাওয়া ১১/১৯৮ পৃঃ। 

৪. ছহীহ বুখারী হা/৬৩২৯। 

৫. মাজমুউ ফাতাওয়া, ২২/৫১৬-১৭ পৃঃ । 

৬. মাজমূউ ফাতাওয়া ২২/৫১৯ পৃঃ। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৩৭ 
eS LE ier 
fr LEG EES UE 1০২০ ১৮ এ dbl JA 747 এ ক এ এঃ 
LL এ এ ৬ ১৮৩0৯ ৩৩) LS ৩০১95) এত 
So US STA এ ৩ i ০305 ই rl 055 
SH এল ৬৮৯৯ I Pd ৩৪ ০০ ৩0 এত এ 
২১০) S73 « ৭3 এ৩ এ। ৩ ENC 2 
১221 MELEE AL EE EUS EON 
5 
৬32১5) | 2) মি OD HLL ৬৪ এ! ৩ ISG ie ০৪ 
০৮250 এগ এড 45 ০ YS 2১ কে 
‘যিকির করতে হবে সালামের পর। যেমন আল্লাহর বাণী, “তোমরা যখন ছালাত 
সমাপ্ত করবে তখন আল্লাহর যিকির কর- দাড়িয়ে, বসে এবং শুয়ে’ (নিসা ১০৭)। এর 
দ্বারা প্রমাণ হয় যে যিকির হ'ল সালামের পরে আর দু'আ হ'ল সালামের আগে যা 
হাদীছ-কুরআন উভয় দ্বারাই প্রমাণিত। এর অর্থও তাই, কেননা মুছল্লী ততক্ষণ 
আল্লাহর সামনে অবস্থান করে যতক্ষণ সে ছালাতে রত থাকে । তখন মুছন্নী তার 
রবের সাথে মুনাজাত করে । যেমনটি রাসূল (ছাঃ) বলেছেন। আর যখন সে সালাম 
ফিরায় তখন উক্ত মুনাজাত থেকে বিচ্ছিন্ন হয়। সুতরাং তুমি যখন আল্লাহর সাথে 
মুনাজাত করা থেকে ফিরে গেলে তখন আমরা কিভাবে দু'আর কথা বলতে পারি? 
জ্ঞান সম্পন্ন কথা এটাই প্রমাণ করে যে, সালামের পূর্বেই তুমি দু'আ করবে যতক্ষণ 
তুমি তোমার রবের সাথে মুনাজাত করো। আর এ কথাই বলেছেন ইমাম ইবনে 
তায়মিয়াহ এবং তার ছাত্র ইবনুল কৃাইয়িম (রহঃ)। আর সেটাই সঠিক, যা দলীল 
এবং জ্ঞান উভয় দ্বারা প্রমাণিত হয়েছে; |" 
উপরিউক্ত আলোচনার মাধ্যমে মুনাজাত কী, কখন করতে হবে, কতক্ষণ করতে হবে, 
কিভাবে করতে হবে এবং মুনাজাতের স্থান সমূহ স্পষ্টভাবে ফুটে উঠেছে। এক্ষণে 
প্রশ্ন হ'ল, ছালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দু'আ করাকে কিসের ভিত্তিতে 
মুনাজাত বলা হয়? এই পদ্ধতিকে মুনাজাত বলার কোন দলীল আছে কি? হাদীছের 


ইমামগণ ছালাতের পরের স্থানকে মুনাজাতের স্থান বলে কোন হাদীছ বর্ণনা করেছেন 
কি? এক বাক্যে এর উত্তর হ'ল, ইসলামী শরী“আতে ছালাতের পরে মুনাজাতের কোন 


৭. শায়খ মুহাম্মাদ ইবনু ছালেহ আল-উছায়মীন, মাজমূউ ফাতাওয়া ১৩/২৪৬ পৃঃ। 


৩৮ শারঈ মানদণ্ডে মুনাজাত 


স্থান নেই। ছহীহ বুখারী, মুসলিম, নাসাঈ এবং মিশকাতে শিরোনাম করা হয়েছে 
“ছালাতের পর যিকির’ (১.)। ০০ 501) মর্মে ।” ইমাম নাসাঈ (রহঃ) সালামের 
পর যিকির, ইস্তিগফার, তাসবীহ, তাহলীল, তাকবীর, তাআব্বুষ উল্লেখ করেছেন। 
অতঃপর দুই স্থানে যিকিরের পর দু'আর কথাও উল্লেখ করেছেন। ইমাম আবুদাউদ, 
তিরমিযী, ইবনু মাজাহ “সালামের পর মুছল্সী কী বলবে’ (1১11 =| ৫928 ০৬ 
"1 4) মর্মে অধ্যায় রচনা করেছেন। কিন্তু “সালামের পরে দু'আ" মর্মে তারা কোন 
অধ্যায় উল্লেখ করেননি । বরং তারা “সালামের আগে তাশাহহুদের পরে দু'আ' মর্মে 
অধ্যায় রচনা করেছেন, যা আমরা প্রথম অধ্যায়ে তাশাহহুদের আলোচনায় উল্লেখ 
করেছি। আর সালামের পর যিকির, মর্মে অধ্যায় রচনা করেছেন । সুতরাং সালামের 
পরে যিকির করাই সুন্নাত। অতঃপর কেউ চাইলে দরূদ ও সাধারণ দু'আ পড়তে 
পারে, যা দ্বিতীয় ইবাদত বলে গণ্য হবে। বলা বাহুল্য যে, হাদীছের সকল কিতাবেই 
“ছালাতের পর যিকির’ শিরোনামে অধ্যায় রচনা করা হয়েছে। কিন্তু কোন মুহাদ্দিছ 
উক্ত পদ্ধতিতে দু'আ করার প্রমাণে একটি হাদীছও উল্লেখ করেননি । যদি রাসূল 
(ছাঃ) ও ছাহাবায়ে কেরাম বর্তমানে প্রচলিত পদ্ধতিতে মুনাজাত করতেন, তাহ'লে 
ছাহাবীদের থেকে বর্ণিত হ'ত এবং হাদীছের ইমামগণও স্ব স্ব কিতাবে বর্ণনা করতেন 
(দ্রষ্টব্যঃ হাদীছের সকল কিতাব) । 

ছালাতের সালাম ফিরানোর পর পঠিতব্য যিকির সমূহঃ 

রাসূল (ছাঃ) ছালাতের সালাম ফিরানোর পর যে সমস্ত যিকির করতেন সেগুলো নিয়ে 
উল্লেখ করা হ'ল । এ সময় তিনি সরবে পড়তেন, উচ্চৈঃস্বরে নয় ।৯ 


A) 
(১) উচ্চারণঃ 'আল্ল-হু আকবার’ (একবার) । অর্থঃ আল্লাহ সবচাইতে বড় । 
Bl 5286১ 586৭ ১ ৮৫) 


(২) উচ্চারণঃ 'আভাগফিরলল্প-হা' 'আভাগফিরুল্প-হা' 'আত্তাগফিরুল্ল-হা' (তিনবার) । 
অর্থঃ আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি।* 


CW 0৬5 ঢু ভে তন ০৩০ ALL জা 20 CY) 
(৩) উচ্চারণঃ আল্ল-হুম্মা আংতাস্‌ সালা-মু ওয়া মিংকাসূ সালা-মু, তাবা-রাকৃতা ইয়া 


যাল জালা-লি ওয়াল ইকরা-ম। অর্থঃ “হে আল্লাহ! আপনিই শান্তি, আপনার থেকেই 
শান্তি আসে । বরকতময় আপনি হে মর্যাদা ও সম্মানের অধিকারী’ ।”” 


৮. ছহীহ বুখারী হা/৮৩৫, ১/১১৫ পৃঃ; ছহীহ মুসলিম হা/১৩১৬, ১/২১৭। 

৯. তাহকীকৃ মিশকাত হা/৯৫৯-এর টাকা দ্রঃ। 

১০. মুভাফাকু আলাইহ, মিশকাত হা/৯৫৯; ছহীহ মুসলিম, মিশকাত হা/৯৬১। 
১১. ছহীহ মুসিলম, মিশকাত হা/৯৬০। 


(5৫৫ ৪৩ 93 এ] 29 আত) এ এ ১০505 ঞ। 0 এ) ৫) 
৫. 83 (৮ 09 ০৫ US পরে UG আদ ও SU Ulla 


(8) উচ্চারণঃ লা-ইলা-হা ইল্লাল্প-হু ওয়াহ্‌দাহ্‌ লা-শারীকা লাহু, লাহুল মুল্‌কু ওয়া 
লাহুল হামৃদু ওয়াহওয়া ‘আলা কুলি শাইয়িং কাদার । আল্ল-হুম্মা লা মা-নে'আ লিমা 
আ-তায়তা ওয়ালা মু'ত্িয়া লিমা মানা'তা ওয়ালা ইয়াংফাউ যাল জাদ্দি মিংকাল জাদ্দু। 


অর্থঃ ‘নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, যিনি একক ও শরীকবিহীন। তারই জন্য 
সকল রাজত্ব ও তারই জন্য যাবতীয় প্রশংসা। তিনি সকল কিছুর উপরে 
ক্ষমতাশালী । হে আল্লাহ! আপনি যা দিতে চান, তা রোধ করার কেউ নেই এবং 
আপনি যা রোধ করেন, তা দেওয়ার কেউ নেই। আপনি ছাড়া কোন সম্পদশালী 
ব্যক্তির সম্পদ তার কোন উপকার করতে পারে না’ ।৯ 


৩০০ ৮৮ BAS) BFS ৩৬ 2৫ পি Co) 
(৫) উচ্চারণঃ আল্ল-হম্মা আইনী ‘আলা যিকরিকা ওয়া শুকুরিকা ওয়া হুসৃনি 'ইবা-দাতিকা। 


অর্থঃ “হে আল্লাহ! আপনাকে স্মরণ করা, আপনার শুকরিয়া আদায় করা এবং 
আপনার সুন্দর ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন’ ৷”* 


old Bb dey Uy আদ EU, এস ৪৯ এ শু ০ ৭৪০) 
29৮ ও 5 ১5১৮ UL oie তর GDB ১5০0 GU 
০00 0 ক চি ভি ক এ পভ ৩ পে ৩১০০৭ 09 tl 

mil Sl 9৯০ ০৬5০৯ ০৯১৪ US, 0000 


(৬) আয়াতুল কুরসীঃ আল্ল-হু লা-ইলা-হা ইল্লা হওয়াল হাইয়ুল কাইয়ুম । লা তা’বুযুহ 
সিনাতু ওয়ালা নাউম । লাহু মা ফিস্‌ সামা-ওয়া-তি ওয়ামা ফিল আরযি । মাং যাল্লাযী 


ইয়াশফাউ ইংদাহু ইল্লা বিইযনিহী, ইয়া'লামু মা বায়না আইদীহিম ওয়া মা 
খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইয়িমু মিন 'ইলমিহী ইল্লা বিমা শা-আ । ওয়াসি'আ 
কুরসিইয়ূহুস্‌ সামা-ওয়া-তি ওয়াল আরয । ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়া হুওয়াল 
'আলিইয়ুল “'আযীম (বাকারাহ ২৫৫)। 


১২. মুভাফাকৃ আলাইহ, মিশকাত হা/১৬২। 
১৩. আহমাদ, ছহীহ আবৃদাউদ হা/১৫২২, সনদ ছহীহ, নাসাঈ, মিশকাত হা/৯৪৯। 


৪০ শারঈ মানদণ্ডে মুনাজাত 


অর্থঃ ‘আল্লাহ তিনি যিনি ব্যতীত (প্রকৃত) কোন উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও 
সবকিছুর ধারক । কোনরূপ তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না। আসমান ও যমীনে 
যা কিছু আছে সবকিছু তারই মালিকানাধীন । তার হুকুম ব্যতীত এমন কে আছে যে 
তার নিকটে সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে 
সবকিছুই তিনি জানেন । তীর জ্ঞানসমুদ্র হ'তে তারা কিছুই আয়ত্ব করতে পারে না, 
কেবল যতটুকু তিনি ইচ্ছা করেন। তার কুরসী সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টন 
করে আছে। আর সেগুলোর রক্ষণাবেক্ষণ তাকে মোটেই শ্রান্ত করে না। তিনি 
সর্বোচ্চ ও সর্বাপেক্ষা মহান? । 
রাসূল (ছাঃ) বলেন, ‘প্রত্যেক ফরয ছালাত শেষে আয়াতুল কুরসী পাঠকারীর 
জান্নাতে প্রবেশ করার জন্য আর কোন বাধা থাকে না মৃত্যু ব্যতীত’ 1১৪ শয়নকালে 
পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাযতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত 
থাকেন। যাতে শয়তান তার নিকটবর্তী হ'তে না পারে’ ।** 
(৭) উচ্চারণঃ সুবহা-নাল্লা-হ (৩৩বার)। আল-হামদুলিল্লা-হি (৩৩বার)। আন্ন-হু 
আকবার (৩৩বার) । অতঃপর 
. 8১৬ গে 04 ০ AG 2০ হত ৭ I BLADES & 04 দু 
লা-ইলা-হা ইল্লাল্ল-হ ওয়াহদাহ্‌ লা-শারীকা লাহু, লাহুল মুলুকু ওয়া লাহুল হামৃদু 
ওয়াহুয়া ‘আলা কুলি শাইয়িং কাদার । (১বার) 
অর্থঃ পবিব্রময় আল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ সবচাইতে বড়। নেই 
কোন মা'বৃদ একক আল্লাহ ব্যতীত; তার কোন শরীক নেই। তারই জন্য সমস্ত 
রাজত্‌ ও তারই জন্য যাবতীয় প্রশংসা । তিনি সকল বিষয়ের উপরে ক্ষমতাশালী? । 
অথবা একবার বলবে “আল্প-হু আকবার’ (৩৪বার)।১৬ 
(৮) ফরয ছালাতের পর রাসূল (ছাঃ) কখনো, “সুবহা-নাল্লা-হ” দশবার, “আল- 
হামদুলিল্লাহ' দশবার এবং “আল্ল-হু আকবার’ দশবার বলতেন" 

হক 226 0 5৫ TE 4৬ [55 19 452105 ৭) 
(৯) উচ্চারণঃ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ । লা-ইলা-হা ইয়ার -হ লা 
না'বুদু ইল্লা ইয়্যাহ লাহন নি‘মাতৃ । অর্থঃ “আল্লাহ ব্যতীত কোন শক্তি ও ক্ষমতা নেই । 
তিনি ছাড়া প্রকৃত কোন মা'বুদ নেই । আমরা একমাত্র তারই ইবাদত করি। সকল 
নেমত তারই" ৷” 


১৪. নাসাঈ, সিলসিলা ছহীহাহ হা/৯৭২। 

১৫. ছহীহ বুখারী, মিশকাত হা/২১২২-২৩। 

১৬. মুসলিম, মিশকাত হা/৯৬৬, ৯৬৭। 

১৭. ছহীহ বুখারী, মিশকাত হা/৯৬৫; ছহীহ তিরমিযী হা/৩৪২০। 
১৮. ছহীহ মুসলিম, ছহীহ আবুদাউদ হা/১৫০৭। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৪১ 


JS এ ১৫ Lh ভা এ এ 9৫০5 3 25 ঝা এ এ 90০) 


০ ৬ 31 ১০ ০১৮ উ ০১৩ গে 


2৮5 ঠি 0 8 00০4৯ $ 43১ 2 ২6 ১০৪2) 


৩৮৫] 


(১০) উচ্চারণঃ লা-ইলা-হা ইল্লাল্ল-হ ওয়াহদাহ্‌ লা-শারীকা লাহ্‌ লাহুল মুল্‌কু ওয়া 
লাহুল হামৃদু ওয়াহওয়া ‘আলা কুলি শাইয়িং কৃদীর । লা-হাওলা ওয়ালা কুউওয়াতা 
ইল্লা বিল্লা-হি। লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়ালা না বুদু ইল্লা ইয়্যা-হু লাহন নি'মাতু ওয়া 
লাহুল ফাষূলু ওয়া লাহুছ ছানাউল হাসানু । লা-ইলা-হা ইল্লাল্ল-হ মুখ্লিছানা লাহুদ 
(5 
ভা 87885 
বি ৷ তিনি সর্বশক্তিমান । আল্লাহর সাহায্য ব্যতীত কোন শক্তি 
নেই। আল্লাহ ব্যতীত কোন মা'বৃদ নেই। আমরা একমাত্র তারই ইবাদত করি। 
নে'মত তীর, তারই অনুগ্রহ এবং তারই উত্তম প্রশংসা ৷ আল্লাহ ব্যতীত কোন উপাস্য 
নেই। দ্বীনকে আমরা একমাত্র তারই জন্য মনে করি, যদিও কাফেররা অপসন্দ 
করে" ।১৯ 
০60 তুর ও ৩০০৭ LG ভা 9১ ভি 6 55 ০0 05) 
FOE ESTEE HE CATO POA ০৭ ০৮ 
(১১) উচ্চারণঃ আল্ল-হম্মাগফিরলী মা কৃদ্দামতু ওয়ামা আখখারতু ওয়ামা আসররতু 


ওয়ামা আ'লাংতু ওয়ামা আংতা আ'লামু বিহী মিনী। আংতাল মুকৃদ্দিমু ওয়া আংতাল 
মুওয়াখখিরু লা-ইলা-হা ইল্লা আংতা । 

অর্থঃ “হে আল্লাহ! আমি যে সমস্ত পাপ পূর্বে করেছি এবং যা পরে করেছি আপনি সব 
ক্ষমা করে দিন। মাফ করে দিন সেই পাপসমূহ, যা আমি গোপনে করেছি এবং যা 
প্রকাশ্যে করেছি। মাফ করুন আমার অবাধ্যজনিত পাপ সমূহ এবং সেই সব পাপ, 
যে পাপ সম্বন্ধে আপনি আমার অপেক্ষা অধিক জানেন। আপনি আদি, আপনি অন্ত । 
আপনি ছাড়া প্রকৃত কোন ইলাহ নেহা । i 


১১ 0৩৬১259১৯৯0 ০৫ ৩2১59 rd ০ ৬২১৮৮ পর) lO) 
Bs ০০35 SUE TEC ০১2। 


১৯. ছহীহ মুসলিম, মিশকাত হা/৯৬৩, পৃঃ ৮৮। 
২০. ছহীহ মুসলিম, ২য় খণ্ড, পৃঃ ৩৪৯; ছহীহ আবুদাউদ হা/১৫০৯; মিশকাত হা/৮৩১। 


৪২ শারঈ মানদণ্ডে মুনাজাত 


(১২) উচ্চারণঃ আল্ল-হম্মা ইনী আ'উউযুবিকা মিনাল জুবৃনি ওয়া আ‘উয়ুবিকা মিনাল 
বুখলি ওয়া আভিযুবিকা মিন আরযালিল ‘উমুরে ওয়া আউয়ুবিকা মিন ফিৎনাতিদ 
দুনুইয়া ওয়া 'আযা-বিল কবরে ৷ 

অর্থঃ ‘হে আল্লাহ আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা, কৃপণতা, 
অতি বার্ধক্যে পৌছা হ'তে । আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুনিয়ার ফিৎনা হ'তে 
এবং কবরের শাস্তি হ'তে ৷* 


ERIM TN এত LEU ৪৮০00 ০5 ৩ 0 ভর তি 0) 
ছি 152 2225 
১৮) ভে এ তি) ৪ এ ৬৯৩৩ এসে ৩৫ ৩০ ৩1৮১ ৩৫ 
0059 ৪০০) (9 ১৯০ [৮ ৩9 GI 2 ০৫৮ 


(১৩) উচ্চারণঃ রবিব আইয়ী ওয়ালা তৃ'ইন 'আলাইয়া, ওয়াংছুরনী ওয়ালা তাংছুর 
'আলাইয়া। ওয়ামকারলী ওয়ালা তামকার “আলাইয়া, ওয়াহদিনী ওয়া ইয়াসসির 
হুদাইয়া ইলাইয়া, ওয়াংছুরনী “আলা মান বাগা 'আলাইয়া । আল্ল-হুম্মাজ'আলনী লাকা 
শাকেরান, লাকা যাকেরান, লাকা রাহেবান, লাকা মিতৃওয়া- আন, ইলায়কা মুখবিছান 
আও মুনীবান। রবিব তাকৃববাল তাওবাতী, ওয়াগসিল্‌ হাওবাতী, ওয়া আজিব 
দাওয়াতী, ওয়া ছাবিবিত হুজ্জাতী, ওয়াহদি কালবী, ওয়া সাদ্দিদ লিসা-নী, ওয়াসলুল 
সাখীমাতি কালবী । 


অর্থঃ “হে আমার প্রতিপালক! আমাকে সহযোগিতা করুন, বিরুদ্ধে নয়। আপনি 
আমাকে সাহায্য করুন, বিরুদ্ধে নয়। আমার পক্ষে উপায় সৃষ্টি করুন, আমার 
বিরুদ্ধে নয়। আমাকে পথ দেখান, আমার জন্য পথ সহজ করুন এবং যে আমার 
প্রতি জবরদস্তি করে তার উপর আমাকে জয়ী করুন। হে আমার প্রতিপালক! 
আমাকে আপনারই কৃতজ্ঞ করুন, আপনারই স্মরণকারী করুন, আপনারই ভয়ে ভীত 
করুন, আপনারই অনুগত করুন, আপনারই কাছে বিনম্র করুন, আপনার নিকট দুঃখ 
প্রকাশ করতে শিখান এবং আপনার দিকে রুজু করুন। হে আমার রব! আমার 
তওবাহ কবুল করুন, আমার পাপ মোচন করুন, আমার দু'আ কবুল করুন, আমার 
প্রমাণ দৃঢ় করুন, আমার অন্তরকে হেদায়াত করুন, আমার জবান ঠিক রাখুন এবং 
আমার অন্তরের কলুষতা দূর করুন’ ।৯ 


২১. ছহীহ বুখারী, মিশকাত হা/৯৬৪। 
২২. ছহীহ আবুদাউদ হা/১৫১০, সনদ ছহীহ, মুছন্লী যখন সালাম ফিরাবে তখন কী বলবে" অনুচ্ছেদ; 


মিশকাত হা/২৪৮৮ বঙ্গানুবাদ ৫/১৬৪, হা/২৩৭৪। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৪৩ 


STAB CRABS hc 


রনি ডি 4 i he “4 ঢা 2) 


(98) উচ্চারণ আল্ল-হুম্মা 'আ-ফিনী ফী বাদানী, আল্ল-হুম্মা 'আ.ফিনী ফী সামঈ 
আল্ল-হুম্মা 'আ-ফিনী ফী বাছারী। আল্প-হুম্মা ইরী আউিযুবিকা মিনাল কুফরি ওয়াল 
ফাখরি, আল্ল-হুম্মা ইরী আউিযুবিকা মিন 'আযাবিল কৃবরি। অর্থঃ “হে আল্লাহ! 
আপনি আমার শরীর কর্ণ, চক্ষু সুস্থ রাখুন। হে আল্লাহ! আমি আপনার কাছে কুফরী 
ও পরমুখাপেক্ষ হ'তে পরিত্রাণ প্রার্থনা করছি। হে আল্লাহ! আমি আপনার নিকটে 
কবরের শাস্তি হ'তেও বারাটা ৯ 


(১৫) উচ্চারণঃ উঠার ভান 
তুইয়িবান ওয়া 'আমালান মুতাকৃব্বালান। অর্থঃ “হে আল্লাহ! আমি আপনার নিকট 
উপরকারী জ্ঞান চাচ্ছি, পবিত্র রূযী এবং গ্রহণীয় আমল প্রার্থনা করছি’ । রাসূল (ছাঃ) 
বিশেষ করে ফজর ছালাতের পর এই দু'আ পড়তেন ।* 


55 28555 ও ‘নাস’ পড়ার 
নির্দেশ ২৫ ফরয ছালাতের সালাম ফিরানোর পর পঠিতব্য আরো কতিপয় 
লো রিট বারা লালে 
করা হ'লনা। 


সকাল-সন্ধ্যা বা ফজর ও মাগরিব ছালাতের পর পঠিতব্য কতিপয় গুরুত্বপূর্ণ দু'আ সমূহঃ 


রা উর Bs 4১৬ es = 4 ৩ রা ফি 


Jl মা 80, Ay এ ০12৯৬ ? রি 


(9৭) উচ্চারণঃ আল্প-হুম্মা আংতা রাব্বী লা ইলা-হা ইল্লা আংতা খালাকৃতানী, ওয়া 
আনা 'আবদুকা ওয়া আনা ‘আলা 'আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা তি, 
আভিযুবিকা মিন শাররি মা ছানা তু আবৃউলাকা বিনি'মাতিকা 'আলাইয়্যা ওয়া আবৃউ 
বিযামূবী ফাগফিরলী ফাইয়াহু লা-ইয়াগফিরুতযুনুবা ইল্লা আংতা । 


২৩. ছহীহ আবুদাউদ হা/৫০৯০, সনদ হাসান; আস-সাইয়েদ সাবেকৃ, ফিকৃহুস সুরাহ (কায়রোঃ দারুল ফাত্হু 
লিল ই'লামিল আরাবী, ১৯৯২/১৪১২), ১/১৩৫; ছহীহ নাসাঈ হা/১৩৪৭ ও ৫৪৬৫; মিশকাত 
হা/২৪৮০ ও ২৪১৩; বঙ্গানুবাদ হা/২৩০১ ও ২৩৬৭। 

২৪. আহমাদ, তাবরাণী, ইবনু মাজাহ, সনদ ছহীহ, মিশকাত হা/২৪৯৮। 

২৫. আহমাদ, ছহীহ আবুদাউদ হ/১৫২৩, সনদ ছহীহ; নাসাঈ, মিশকাত হা/৯৬৯। 


8৪ শারঈ মানদণ্ডে মুনাজাত 


অর্থঃ “হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া কোন উপাস্য নেই। 
আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমত 
আপনার প্রতিশ্রতিতে অঙ্গীকারাবদ্ধ। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ'তে আপনার 
নিকট আশ্রয় চাচ্ছি। আমি আপনার অনুগহকে স্বীকার করছি এবং আমার পাপও 
স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি ব্যতীত 
কেউ ক্ষমাকারী নেই’ । 
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যে ব্যক্তি নিবিষ্ট মনে উক্ত দু'আ দিনে পাঠ করবে এবং 
সন্ধ্যার পূর্বে মারা যাবে সে ব্যক্তি জাননাতীদের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি 
ইয়াকীনের সাথে উক্ত দু'আ রাতে পাঠ করবে এবং সকাল হওয়ার আগে মারা যাবে, 
সেও জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে? ৷** 

el 401 ৩৬৮ ৬০9 এ]। ৩৬৮ 09০ 
(১৮) উচ্চারণঃ সুবৃহা-নাল্লা-হি ওয়া বিহামৃদিহী সৃবৃহানাল্লা-হিল 'আযীম। অথবা 
সকালে ও সন্ধ্যায় ১০০ বার করে শুধু “সুব্হা-নাল্লা-হি ওয়া বিহাম্দিহী' পড়বে । 
অর্থঃ পবিভ্রতাময় ও প্রশংসাময় আল্লাহ, তিনি মহান” । এই দু'আ পাঠের ফলে তার 
সকল গোনাহ ঝরে যাবে। যদিও তা সাগরের ফেনা সমতুল্য হয়। এই দু'আ 
মীযানের পাল্লায় সবচেয়ে বেশী ভারী হবে? ৷*' 


EH ক ১০ 2১ 0 এ] 0 DALAL 0৭) 
(১৯) উচ্চারণঃ আত্তাগফিরুল্লা-হাল্লাধী লা-ইলা-হা ইল্লা হওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া 
আতুবু ইলাইহি” । 
অর্থঃ ‘আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোন উপাস্য নেই। 
যিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক। আমি তার দিকেই ফিরে যাচ্ছি’ ৷ রাসূল (ছাঃ) 
বলেন, এই দু'আ পড়লে আল্লাহ তাকে ক্ষমা করেন, যদিও সে জিহাদের ময়দান 
থেকে পলাতক আসামি হয়’ ।* রাসূল (ছাঃ) দৈনিক ১০০ বার তওবা করতেন।২৯ 


SUS 9050 ৯৮৫ 5 এ ০০০ 4৪৬ SIG Ss DIE তো *) 


(২০) উচ্চারণ সুবহা-নাল্লা-হি ওয়া বেহামৃদিহী 'আদাদা খাল্বিহী ওয়া রিযা 
নাফসিহী ওয়া যিনাতা 'আর্শিহী ওয়া মিদা-দা কালেমা-তিহী । অর্থঃ “আমি আল্লাহর 
মহত্ব ও প্রশংসা জ্ঞাপন করছি তার সৃষ্টিকুলের সংখ্যার সমপরিমাণ, তার সত্তার 
সন্তুষ্টির সমতুল্য এবং তার আরশের ওযন ও কালেমা সমূহের ব্যপ্তি সমপরিমাণ’ ।*? 


২৬. ছহীহ বুখারী, মিশকাত হা/২৩৩৫ ‘তওবা ও ইন্তিগফার' অনুচ্ছেদ | 

২৭. মুত্তাফাক্‌ আলাইহ, মিশকাত হা/২২৯৬-৯৮। 

২৮. ছহীহ আবুদাউদ হা/১৫১৭, সনদ ছহীহ; মিশকাত হা/২৩৫৩। 

২৯. ছহীহ মুসলিম, মিশকাত হা/২৩২৫; ছহীহ তিরমিযী হা/২৮৩১; মিশকাত হা/৩৫৫৩; ছহীহ আবুদাউদ হা/২৩৪৩। 
৩০. ছহীহ মুসলিম, মিশকাত হা/২৩০১। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৪৫ 


db UF ৮ ০৮০ ৮ ৫) 

(২১) উচ্চারণঃ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা-হ । 
অর্থঃ নেই কোন ক্ষমতা নেই কোন শক্তি আল্লাহ ব্যতীত ।১১ 
£ 1405৩ J 555 ২ এ এ) ১০৭০ এ এ) Ee এ পে) 
25752555255 52115 
LAC ৩৩১০০ ও! ৮80 20 UB) উজ ৩০ ৩১১০9 ও ৩ ৮৮ 

সা 3০ ও Ae ip DSH BOS Ae) তাও 
(২২) উচ্চারণ? আমসাইনা ওয়া আমৃসাল মুল্‌কু লিল্লা-হি ওয়াল-হামদু লিল্লা-হি। 
লা-ইলা-হা ইল্লালল-হু ওয়াহ্‌দাহ লা-শারীকা লাহ, লাহুল মুল্‌কু ওয়া লাহুল হামৃদু ওয়া 
হওয়া ‘আলা কুলি শাইয়িং কৃদীর । আল্ল-হম্মা ইয়ী আসৃআলুকা মিন খায়রি হা-যিহিল 
লাইলাতি ওয়া খইরি মা-ফীহা ওয়া আডিযুবিকা মিন শার্রিহা ওয়া শাররি মা ফীহা । 
আল্ল-হুম্মা ইরী আউয়ুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়া সুইল কিবার । রব্বি 
ইয্নী আ'উয়ুবিকা মিন 'আযা-বিং ফিন্না-রি ওয়া ‘আযা-বিং ফিল কৃবর । 
অর্থঃ ‘আমরা এবং সমগ্র জগৎ আল্লাহ্‌র উদ্দেশ্যে সন্ধ্যায় প্রবেশ করলাম । সমস্ত 
ংসা আল্লাহ্‌র জন্য । তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কোন মা'বুদ নেই। তিনি 
এক, তার কোন শরীক নেই। রাজত্ব তারই এবং প্রশংসা মাত্রই তার। তিনি সকল 
বিষয়ে ক্ষমতাশালী । হে আল্লাহ! আমি আপনার নিকট এ রাতের মঙ্গল চাই এবং এ 
রাতে যা আছে, তার মঙ্গল কামনা করি । আশ্রয় চাই এ রাতের অমঙ্গল হ'তে এবং এ 
রাতে যে অমঙ্গল রয়েছে তা হ'তে । হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই 
অলসতা, বার্ধক্য ও বার্ধক্যের অপকারিতা হ'তে । হে আল্লাহ! আশ্রয় চাই জাহান্নামের 
আযাব ও কবরের শাস্তি হ'তে” ।২২ 


৩০০5 ০৩ ll ও ৩১৩০৬ ভিও ও ৩ পা চোট 
লেখি! এট 


(২৪) উচ্গারণঃ আল্ল-হুম্মা 'আ-ফিনী ফী বাদানী, আল্ল-হুম্মা 'আ-ফিনী ফী সামঈ, 
আল্ল-হুম্মা 'আ-ফিনী ফী বাছারী। লা-ইলা-হা ইল্লা আংতা। অর্থঃ “হে আল্লাহ! 
আপনি আমার শরীরে নিরাপত্তা দান করুন, আমার শ্রবণ শক্তিকে নিরাপত্তা দান 
করুন এবং আমর দৃষ্টিশক্তিতে নিরাপত্ত দান করুন’ ৷ উক্ত দু'আটি তিনবার বলবে ।** 


৩১. ম্বভাফাকি আলাইহ, মিশকাত হা/২৩০৩। 
৩২. ছহীহ মুসলিম, মিশকাত হা/২৩৮১ ‘সকাল-সন্ধ্যায় ও নিদ্রা যাওয়ার সময় কী বলবে’ অনুচ্ছেদ ৷ 
৩৩. ছহীহ আবুদাউদ হা/৫০৯০, সনদ হাসান; মিশকাত হা/২৪১৩। 


৪৬ শারঈ মানদণ্ডে মুনাজাত 


০2 5০০ ০৮/10 ৮০ 2৮3 BUEN ক IE 810০) 
৮9 NEI 5৬ in) ৩ ৮৮ ৮৮ ৩৬ Cf YU of এপ 9 
(২৫) উচ্চারণঃ আল্ল-হুম্মা 'আ-লিমাল গাইবি ওয়াশ শাহা-দাতি ফা-ত্িরাস্‌ সামা- 
ওয়া-তি ওয়াল আরযি, রাব্বা কুলি শাইয়িন ওয়া মালীকাহু। আশ্হাদু আল্লা-ইলা-হা 
ইল্লা আংতা আ‘উযুবিকা মিং শার্‌রি নাফৃসী ওয়া মিং শাররিশ শাইত্বা-নি ওয়া শিরকিহী । 

অর্থঃ ‘হে আল্লাহ! আল্লাহ তিনিই যিনি অদৃশ্য-দৃশ্য সকল বিষয়ে অবগত, আসমান- 
যমীনের সৃষ্টিকর্তা, প্রত্যেক বৃস্তর প্রতিপালক ও মালিক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, 
আপনি ব্যতীত প্রকৃত কোন ইলাহ নেই। আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি 
আমার মনের অনিষ্ট হ'তে, শয়তানের অনিষ্ট ও তার শিরক হ'তে'। এ দু'আটি 
সকাল-সন্ধ্যা এবং ঘুমানোর সময়ও বলবে 1৩৪ 


১০০৭ ২? ০০০0 (2 al 6৩ নি sl dbl ভি 

এ] 86৮ 
(২৬) উচ্ছারণঃ বিসমিললা-হিল্লা-যী লা-ইয়ায়ুররু মা'আসমিহী শাইয়ুং ফীল আরযি 
ওয়া লা-ফীস সামা-য়ি ওয়া হুয়াস সামী'উল “আলীম । 


অর্থঃ ‘আমি এ আল্লাহ্র নামে আরম্ভ করছি, যার নামে আরম্ভ করলে আসমান ও 
যমীনের কোন কিছুই ক্ষতিসাধন করতে পারবে না । যিনি শুনেন এবং দেখেন’ উক্ত 
দু'আ পড়লে কোন বালা-মুছীবত স্পর্শ করবে না ।*৫ 


SEE COE 4 । ০0 3০0) 80 ও | 312 এ 22 0) 
১৮০5০ নও 193 Al ll 29055 গে? (9১9 ১ 2১০) 
০৮৯৩৪ এ ৬ ৩ ৩০ এ ৬০ ও ৬ ৩৯৯ 
(২৭) উচ্চারণ? আল-হুম্মা ইরী আসৃআলুকাল্‌ “আ-ফিইয়াতা ফীদ্‌ দুনইয়া ওয়াল্‌ 
আ-খিরতি। আল্ল-হুম্মা ইী আসৃআলুকাল্‌ “আফওয়া ওয়াল 'আ-ফিইয়াতা ফা দ্বীনী 
ওয়া দুনৃইয়া-ইয়া ওয়া আহলী ওয়া মা-লী। আল্প-হুম্মা্ভর 'আওরা-তী ওয়া আ-মিন 
রাও'আতী । আল্প-হুম্মাহ ফাযনী মিম বাইনি ইয়াদাইয়্যা ওয়া মিন খালফী, ওয়া ‘আন 


ইয়ামীনী ওয়া ‘আন শিমা-লী, ওয়া মিং ফাওকী ওয়া আভিযু বিআযমাতিকা আন্‌ 
উগতা-লা মিং তাহৃতী । 


৩৪. আবুদাউদ, সনদ ছহীহ, ইবনু মাজাহ হা/৩৬৩২; মিশকাত হা/২৩১০, 'সকাল-সঙ্ধ্যায় কী বলবে’ অনুচ্ছেদ। 
৩৫. তিরমিযী, ছহীহ আবৃদাউদ হা/৫০৮৮, সনদ ছহীহ, মিশকাত হা/২৩৯১। 


৩৬ 
৩৭ 
৩৮ 
৩৯ 
৪০ 


৪১. 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৪৭ 


অর্থঃ “হে আল্লাহ! আমি আপনার নিকটে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা চাই। হে 
আল্লাহ! আমি আপনার নিকট আমার দ্বীন, দুনিয়া, পরিবার ও সম্পদের নিরাপত্তা 
চাই। হে আল্লাহ! আপনি আমার দোষ সমূহ ঢেকে রাখুন এবং ভীতিপ্রদ বিষয়সমূহ 
নিরাপদে রাখুন। হে আল্লাহ! আপনি আমাকে হেফাযত করুন আমার সন্মুখ হ'তে, 
ডাকদিক হ'তে, বাম দিক হ'তে এবং আমার উপর দিক হ'তে । হে আল্লাহ! আমি 
আপনার মর্যাদার নিকট আশ্রয় প্রার্থনা করছি মাটিতে ধ্বসে যাওয়া হ'তে? ।১* 


(২৭) রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় তিনবার করে সুরা ইখলাছ, 
ফালাক্‌ ও নাস পড়বে তার যে কোন সমস্যা দূর হয়ে যাবে’ ।** 


GE ৩৪ ১০ SU dl SUK Sf (YN 


(২৮) উচ্চারণঃ আ উয়ুবিকালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি মিং শাররি মা খালাকৃা। 
অর্থঃ ‘আমি আল্লাহ্‌র পূর্ণ নামের সাহায্যে তার সকল সৃষ্টির অনিষ্ট হ'তে পরিত্রাণ 
চাচ্ছি’ ৷“ 


(6২৫০০ 918১ 00069 00 418 ০০) 04) 
(২৯) উচ্চারণঃ রাষীতু বিল্লা-হি রাববাঁও ওয়া বিল ইসলা-মি দীনাঁও ওয়া 
বিমুহাম্মাদিন নাবিইয়া । 


অর্থঃ প্রতিপালক হিসাবে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, দ্বীন হিসাবে ইসলামের উপরে 
এবং মুহাম্মাদ (ছাঃ)-এর উপরে সন্তুষ্ট নবী হিসাবে’ ৷ রাসূল (ছাঃ) বলেন, “যে ব্যক্তি 
উক্ত দু'আ পড়বে তার প্রতি জান্নাত ওয়াজিব হয়ে যাবে” ।১১ উল্লেখ্য যে, সকাল- 
সন্ধায় উক্ত দু‘আটি তিনবার বলা সংক্রান্ত হাদীছটি যঈফ । যা তিরমিযী এবং 
মিশকাতে বর্ণিত হয়েছে।* 


oi) isl AMIE 


(৩০) উচ্চারণঃ সুবহা-নাল্ল-হিল 'আযীম ওয়া বিহামদিহি। অর্থঃ ‘আমি উচ্চ 
মর্যাদাশীল আল্লাহর প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি'। রাসূলুল্লাহ ছোঃ) 
বলেছেন, “যে ব্যক্তি সকালে একশ’ বার এবং বিকালে একশ’ বার বলবে তাকে এমন 
মর্যাদা দেওয়া হবে, যে মর্যাদা সৃষ্টিকুলের মধ্যে আর কোন ব্যক্তিকে দেওয়া হবে না" ।£* 


. ছহীহ আবুদাউদ হা/৩৮৭১; মিশকাত হা/২৩৯৭; ছহীহ ইবনু মাজাহ হা/৩১৩৫, সনদ ছহীহ। 

. ছহীহ আবুদাউদ হা/৫০৮২; ছহীহ তিরমিযী হা/৩৮২৮, সনদ হাসান। 

. ছহীহ মুসলিম, মিশকাত হা/২৪২২। 

. ছহীহ আবুদাউদ হা/১৫২৯, ‘ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-৩৬১। 

. আহমাদ, যঈফ তিরমিযী হ/৩৩৮৯; সিলসিলা যঈফা হা/৫০২০, মিশকাত হা/২৩৯৯, পৃঃ ২১০। 

তিরমিযী, ছহীহ আবুদাউদ হা/৫০৯১; সনদ ছহীহ; মিশকাত হা/২৩০৪, “তাসবীহ ও তাহলীলের 
ত’ অনুচ্ছেদ । 


৪৮ শারঈ মানদণ্ডে মুনাজাত 


কেউ দু'আ চাইলে করণীয়ঃ 


অনেক মসজিদে ফরয ছালাত কিংবা জুম'আর ছালাতের পর কেউ কেউ পিতা-মাতা 
বা নিজের রোগমুক্তির জন্য সবার কাছে দু'আ চায়। অনেকে ইমামের নিকট পত্র 
লিখে দু'আ চায়। প্রচলিত মুনাজাত চালু আছে বলেই দু'আ চাওয়ার এই পদ্ধতি চালু 
আছে। ছালাতের পরে মুনাজাতের যেহেতু ভিত্তি নেই সেহেতু দু'আ চাওয়ার এই 
পদ্ধতিও ঠিক নয়। রাসূল (ছাঃ)ও ছাহাবীদের থেকে উক্ত পদ্ধতিতে দু'আ চাওয়ার 
কোন প্রমাণ পাওয়া যায় না। দু'আ চাওয়ার নিয়ম হ'ল- কোন সমস্যায় পড়লে বা 
রোগাক্রান্ত হ'লে এলাকার পরহেযগার, দ্বীনদ্বার, হকপন্থী আলেমের কাছে গিয়ে দু'আ 
চাইবে । তখন তিনি প্রয়োজনে ওযু করে ক্্িবলামুখী হয়ে হাত তুলে তার জন্য 
আল্লাহর কাছে দুআ করবেন। ছাহাবায়ে কেরাম উক্ত পদ্ধতিতে দু'আ চাইতেন ।*২ 
দ্বিতীয়তঃ সবার কাছে দু'আ চাইতে পারে । তবে সকলে নিজ নিজ দু'আ করবে । তা 
ছালাতের মধ্যে হোক বা ছালাতের বাইরে হোক । ইমামও কারো পক্ষে থেকে সবার 
নিকট দু'আ চাইতে পারেন যাতে সকলে নিজ নিজ তার জন্য দু'আ করে। ইমাম 
জুম“আর দিন তার জন্য খুতবায় দু'আ করবে আর বাকীরা আমীন আমীন বলবে ।৩ 


৪২. হীহ বুখারী হা/৪৩২৩, ২৮৮৪,৬৩৮৩, ২/৯৪৪ পৃঃ। 
৪৩. ফাতাওয়া লাজনা ৮/২৩০-৩১ ও ৩০২ পৃঃ; আল্লামা উছায়মীন, ফাতাওয়া আরকানিল ইসলাম, পৃঃ ৩৯২। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৪৯ 


তৃতীয় অধ্যায় 
প্রচলিত মুনাজাতের পক্ষে পেশকৃত বর্ণনাগুলোর পর্যালোচনা 
(১) নির্দষ্টভাবে ফরয ছালাতের পর দলবদ্ধভাবে হাত তুলার পক্ষে পেশকৃত বর্ণনা সমূহঃ 


ফরয ছালাতের পর ইমাম হাত তুলে দু'আ করবেন আর মুক্তাদীগণ সম্মিলিতভাবে 
হাত তুলে আমীন আমীন করবে এই প্রচলিত প্রথাকে জায়েয করার জন্য কতিপয় 
বর্ণনা পেশ করা হয়। যদিও সেগুলোর দ্বারাও প্রচলিত মুনাজাত প্রমাণিত হয় না। 
তাছাড়াও সেগুলো সবই জাল, যঈফ ও ভুয়া ৷ নিম্নে সেই বর্ণনাগুলো পর্যালোচনা 
করা হ'লঃ 


৮১৩ তা CIE) এডি dt oi ০6 ০৯ ৮ *৪ 0) 


710 ০7 GEL AY AMM 08 ML ৪৬ এ 
1 28555 AL ৪০ 10502 036) ০১) 

0505 404244 এ এ Be AE LE UE 0 29 5 ০0 
(১) আনাস ইবনু মালেক (রাঃ) হ'তে বর্ণিত, নবী করীম (ছাঃ) বলেছেন, “কোন 
বান্দা যখন প্রত্যেক ছালাতের পর স্বীয় দু'হাত প্রসারিত করে বলে, হে আমার 
আল্লাহ! ইবরাহীম, ইসহাকৃ, ইয়াকুবের আল্লাহ এবং জিবরীল, মীকাঈল ও 
ইসরাফীলের আল্লাহ! আমি আপনার নিকট কামনা করছি যে, আপনি আমার দু'আ 
কবুল করুন। কারণ আমি বিপদগ্রস্ত । আমাকে আমার দ্বীনের উপর অটল রাখুন । 
কারণ আমি দুর্দশা কবলিত। আমার প্রতি রহম করুন, আমি পাপী। আমার 
দারিদ্যতা দূর করুন, নিশ্চয়ই আমি ধৈর্যধারণকারী । তখন তার দু'হাত নিরাশ করে 
ফিরিয়ে না দেওয়া আল্লাহর জন্য বিশেষ কর্তব্য হয়ে যায়” ৷ 


তাহকীক্‌ঃ বর্ণনাটি নিতান্তই দুর্বল, বরং বলা চলে জাল পর্যায়ের । কারণ এটি বিভিন্ন 
দোষে দুষ্ট । (ক) এর সনদে দুইজন রাবীর নাম ভুল রয়েছে । আবদুল আযীয ইবনু 
আবদুর রহমান আল-ক্বারশী । অথচ রিজালশান্ত্রে এ নামের কোন ব্যক্তিকে পাওয়া 
যায় না। মূল নাম হবে আব্দুল আযীয ইবনু আব্দুর রহমান আল-বালেসী ।২ 


. হাফেয আবুবকর ইবনুস সুন্নী (মৃ? ৩৬৪হিঃ), আমালুল ইয়াওমা ওয়াল লাইলাহ হা/১৩৫, পৃঃ 


৪৯; মু'্জামু ইবনুল আরাবী, ১১৭ 
. আবু আব্দুল্লাহ মুহাম্মাদ ইবনু আহমাদ বহ আয-যাহাবী, মীযানুল ই'তিদাল ফী নাকৃদির রিজাল 


(বৈরুতঃ দারুল মা রেফাহ, ১৯৬৩খ% টার ২/৬৩১ পৃঃ, রাবী নং-৫১১২। 


G 


> 


৬. 
৭. 
৮. 
৯ 


১০. 


8 
১২. 


১৩. 
১৪. 


১৫ 


৫০ শারঈ মানদণ্ডে মুনাজাত 


(খে) আবু ইয়াকুব ইসহাক্‌ ইবনু খালিদ ইবনু ইয়াীদ আল-বালেসী নামক রাবীও 
দুর্বল ৷ তার সম্পর্কে জগদ্িখ্যাত রিজালশান্ত্রবিদ আল্লামা যাহাবী বলেন, ‘সে যে 
হাদীছ বর্ণনা করেছে তা মুনকার নয় যঈফ’ ৷* মুহাদ্দিছ ইবনু আদী বলেন, “তার 
হাদীছ বর্ণনার ব্যাপারে আমি কোন মতামত পাইনি” ।* (গ) আব্দুল আযীয নামক 
বর্ণনাকারীও ত্রুটিপূর্ণ । ইবনু হাজার আসক্বালানী (৭৭৩-৮৫২) বলেন, ‘আবদুল 
আযীয তার (খুছাইফ) থেকে মুনকার হাদীছ বর্ণনা করেছে’ ৷“ তার সম্পর্কে মুহাদ্দিছ 
ইবনু হিব্বান বলেন, “আমরা তার বর্ণিত প্রায় ১০০ টি হাদীছ পেয়েছি। কিন্তু 
কোনটিরই ভিত্তি নেই।* সুতরাং “এমন পরিস্থিতে তার হাদীছ দ্বারা দলীল গ্রহণ করা 
হালাল নয়’ ৷" আল্লামা ইমাম যাহাবী (রহঃ) বলেন, “ইমাম আহমাদ (রহঃ) তাকে 
দোষারোপ করেছেন’ ৷” ইমাম নাসাঈসহ অন্যান্যরাও বলেন, “সে শক্তিশালী নয়” ৷ 


(ঘ) খুছাইফ নামক ব্যক্তিও নানা অভিযোগে অভিযুক্ত । ইমাম ইবনু খুযায়মাহ (২২৩- 
৩১১ হিঃ) বলেন, “তার হাদীছ দ্বারা দলীল সাব্যস্ত করা হয় না৷” ইমাম হাকিম 
(৩২০-৪০৫হিঃ) বলেন, ‘সে শক্তিশালী নয়’ 1৯ ইবনু হাজার আসক্বালানী (রহঃ) 
বলেন, ‘তার স্মৃতিশক্তি দুর্বল 55885 Us 
নিয়ো এব তার বেক হাদীছ বানা রা হাত লারা হযছিল & 
আহমাদ (১৬৪-২৪১) বলেন, he SEA 
সে শক্তিশালী নয়” ।১৯* ইমাম ইবনু মাঈন বলেন, ‘আমরা তার হাদীছ থেকে খুবই 
সতর্ক থাকতাম’ ।১* ইয়াহইয়া ইবনু ক্বত্বানও অনুরূপ কথা বলেছেন।” এছাড়া 
খুছাইফ-এর সাথে আনাস (রাঃ)-এর আদৌ কোনদিন সাক্ষাৎ হয়নি । 


. 4৪৬৮ ০০ ৩১৬ ০০ ৬৪০৬৪৪ ৩9১ -মীযানুল ইতিদাল ১ম খণ্ড, পৃঃ ১৯০। 
. প্রাগুজ, পৃঃ ১৯০। 
০ ৩২৭৩ ৩০ তি 4০ ৯০ ০০ ৬০০৩ এও আহমাদ ইবনু আলী ইবনু হাজার আল-আসকালানী, 


তাহ্যীবৃত তাহযীব (বৈরল্তঃ দারুল কুতুব আল-ইলমিয়াহ, ১৪১৫/১৯৯৪), ৩/১৩০পৃঃ রাবী নং ১৭৯৫ 
-এর আলোচনা । 


4] | ১ এ -মীযানুল ই তেদাল, ২/৬৩১ পৃঃ। 
৩৬ এ ০০০] এক) -মীযানুল ই তেদাল, ২/৬৩১ পৃঃ রাবী নং ৫১১২। 
০৯ »৯৪।মীযানুল ই তেদাল, ২/৬৩১ পৃঃ । 


. 224 ৭ আলোচনা দ্রঃ মীষানুল ই তেদাল, ২/৬৩১ পৃঃ, রাবী নং ৫১১২ । 


4৪০০ ছে ১ -তাহযীবূত তাহযীব, ৩/১৩০। 
৩5৩ ০-৪এ- তাহযীবুত তাহযীব, ৩/১৩০ পৃঃ রাবী নং ১৭৯৫। 


হাফেয ইবনু হাজার আসকালানী, তাকৃরীবূত তাহযীব (সিরিয়াঃ দারুর রশীদ, ১৪০৮/১৯৮৮), পৃঃ ১৯৩, 
রাবী নং ১৭১৮। 


২৪৭ ও 9 ১১ == ০৭৪ -তাহযীবুত তাহযীব, ৩/১৩০ পৃঃ; মীযানুল ই তেদাল ১/৬৫৪। 
৭৫৭. ৩৮০৬ ৬5 0! -মীযানুল ই তেদাল, ৩/১৩০। 
. মীযানুল ই তেদাল, ১/৬৫৩-৫৪। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৫১ 


যেমন ইবনু হাজার আসকৃলানী বলেন, “আনাস (রাঃ) থেকে সে কিছু শুনেছে মর্মে 
প্রমাণিত হয়নি' ১১ “কানযুল উম্মাল' প্রণেতা বলেন, “এ হাদীছটি অতীব জঘন্য" ।+? 
উল্লেখ্য, উক্ত রাবীদের অভিযোগের ব্যাপারে সকল মুহাদ্দিছ একমত । 


দ্বিতীয়তঃ উক্ত বর্ণনাতে একক ব্যক্তির দু'আ করার কথা বলা হয়েছে। ইমাম-মুক্তাদী 
সম্মিলিতভাবে হাত তুলে দুআ করার সাথে এর কোন সম্পর্ক নেই। 


অনুধাবনযোগ্যঃ যে হাদীছের সনদ সম্পর্কে বিশ্ববরেণ্য মুহাদ্দিছগণের মন্তব্য এরূপ 
সে হাদীছ কি কখনো গ্রহণযোগ্য হ'তে পারে?” 


র্‌ ০০ 2 2 28 রর ০ | ০০ db 40217 গা ০৪) 
২০৪০ লাভ এ) এন ৩ এন ৮ HIS এ ৮৪৫ ১৪ 
UE EE REECE a 25 

S| sl ৬ 


(২) আবু হুরায়রাহ (রাঃ) হ'তে বর্ণিত, একদা রাসূল (ছাঃ) সালাম ফিরানোর পর 
ব্রিবলাহমুখী হয়ে বসা অবস্থায় তার হাত তুললেন। অতঃপর বললেন, হে আল্লাহ! 
কাফেরদের হাত থেকে রক্ষা করুন ওয়ালীদ ইবনু ওয়ালীদকে, আইয়াশ ইবনু আবী 
কৌশল গ্রহণের ক্ষমতা রাখে না এবং কোন পথ চিনে না।** 


তাহব্ীক্ঃ উপরিউক্ত হাদীছের ন্যায় এ হাদীছটিও বিভিন্ন দোষে আক্রান্ত বা অত্যন্ত 
দুর্বল। (ক) বর্ণনাটি মুনকার বা ছহীহ হাদীছের সরাসরি বিরোধী । কারণ ছহীহ 
বুখারীতে এর বিরোধী হাদীছ বর্ণিত হয়েছে। যেমন-বদর যুদ্ধের সময় রাসূল (ছাঃ) 
কাফেরদের বিরুদ্ধে “কুনৃতে নাযেলার’ মাধ্যমে বদ দু'আ করেছিলেন। আর কুনূতে 
নাযেলা ছালাতের মধ্যে শেষ রাক'আতে রুকু থেকে উঠার পর পড়তে হয়, ছালাতের 
সালাম ফিরানোর পরে নয়, যা সবারই জানা । অথচ উক্ত বর্ণনায় সালাম ফিরানোর 
পরের কথা রয়েছে। ছহীহ বুখারীতে এ একই রাবী থেকে বর্ণিত হাদীছটি নিম্নরূপ- 


৫২ শারঈ মানদণ্ডে মুনাজাত 


ly ভে ০০০ ৩৬ ৮ ৮6101 75 9৩ ০০0৮০ ১০৩ rll 
আবু হুরায়রাহ (রাঃ) হ'তে বর্ণিত, রাসূল (ছাঃ) এশার ছালাতের শেষ রাক'আতে 
যখন “সামি“আল্লাহু লিমান হামিদাহ" বলতেন তখন তিনি এভাবে কুনুত পড়তেন যে, 
হে আল্লাহ! আপনি আইয়াশ ইবনু রাবী'আহকে মুক্তি দান করুন। হে আল্লাহ! 
ওয়ালীদ বিন ওয়ালীদকে মুক্তি দান করুন। হে আল্লাহ! সালামা ইবনু হেশামকে মুক্তি 
দান করুন। হে আল্লাহ! অসহায় মুমিনদেরকে মুক্তি দান করুন। হে আল্লাহ! মুযারা 
গোত্রের উপর আপনার প্রবল শাস্তি আরো কঠোর করুন এবং তার উপর ইউসুফ 
(আঃ)-এর বছরের মত দুর্ভিক্ষের বছর করে দিন” ।২০ 


ইমাম বুখারী (১৯৪-২৫৬ হিঃ) তাফসীর’ অধ্যায়ে সুরা নিসার ৯৯ নং আয়াতের 
ব্যাখ্যাতেও এই হাদীছটি বর্ণনা করেছেন।৯ অনুরূপ ইবনু কাছীর (৭০১-৭৭৪ 
হিঃ)ও উক্ত আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। সুতরাং স্পষ্ট হ'ল যে, বর্ণিত 
হাদীছটি ছহীহ বুখারীর বিরোধী বা মুনকার, যা গ্রহণযোগ্য নয়। 


(খ) আলী ইবনু যায়েদ ইবনু জুদ‘আন নামক একজন রাবী রয়েছে সে একেবারেই 
বাজে । যেমন আহমাদ আল-আজলী (রহঃ) বলেন, “সে শী'আ মতাবলম্বী ছিল। সে 
নির্ভরযোগ্য নয়” ।২২ মুহাদ্দিছ ইয়াধীদ ইবনু যুরাই বলেন, ‘আলী ইবনু যায়েদকে 
আমি দেখেছি কিন্তু তার থেকে কিছু গ্রহণ করিনি । কারণ সে রাফেযী সম্প্রদায়ের 
অন্তর্ভুক্ত ছিল” ৷: ইমাম বুখারী ও আবু হাতিম (রহঃ) বলেন, “তার দ্বারা দলীল গ্রহণ 
করা হয় না’।* ইবনু খুযায়মাহ বলেন, “তার স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে আমি 
তার বর্ণনা দ্বারা দলীল গ্রহণ করিনি’ ।২৫ মুহাম্মাদ ইবনু সাদ (১৬৮-২৩০) বলেন, 
“সে প্রচুর হাদীছ বর্ণনা করেছে কিন্তু তাতে দুর্বলতা থাকার কারণে তা দালীলযোগ্য নয়’ ৷** 


১৬. ০০৩৭ £৮ এ ০১০ উ-তাহযীবৃত তাহযীব, ৩/১৩০ পৃঃ -এর শেষাংশ আলোচনা দ্রঃ। 

১৭. 5// ৮১/ -কানুযুল উম্মাল হা/৩৪৮৪, ১/১৮৩ পৃঃ -গৃহীতঃ আযীযুর রহমান সালাফী, দু'আকে আদব ওয়া 
আহকাম (বেনারসঃ ইদারাতুল বহুছ আল-ইসলামিয়াহ, জামি 'আ সালাফিয়াহ, ১৯৯৩ খৃঃ), পৃঃ ৮৫। 

১৮. এ বিষয়ে বিস্তারিত আলোচনা দেখুনঃ আলবানী, সিলসিলা যঈফাহ হা/৫৭০১, ১২তম খণ্ড, ১ম অংশ, পৃঃ 
৪৫০-৪৫৫। 

১৯. ইবনু আবী হাতিম (২৪০-৩২৭হিঃ)-এর বরাতে হাফেয ইবনে কাছীর, তাফসীরুল কুরআনিল আযীম 
(বৈর্তঃ দারুল মা রেফাহ, ১৪০৯/১৯৮৯), ১/৫৫৫ পৃঃ, সূরা নিসা ৯৭-৯৮ আয়াতের ব্যাখ্যা দ্রঃ। 


২০. ছহীহ বুখারী ২/৯৬৪ পৃঃ, হ/৬৩৯৩, দু'আ সমুহ’ অধ্যায়, মুশরিকদের উপর বদ দু'আ করা’ অনুচ্ছেদ- 
৬০; ১/৪১০ পৃঃ হা/২৯৩২ ‘জিহাদ’ অধ্যায় অনুচ্ছেদ-৯৮। 
২১. এ, ২/৬৬১ পৃঃ, হা/৪৫৯৮, ‘তাফসীর’ অধ্যায়, অনুচ্ছেদ-২১। 


২২. 640 ০) লে ও -মীযানুল ই তেদাল ৩/১২৮ পৃঃ, রাবী-৫৮৪৪। 
২৩. 1৮919 ১5 এও 4০ এ 0) =!) -তাহ্যীবুত তাহযীব ৭/২৭৫ পৃঃ রাবী-৪৯০৫ ও মীযানুল 
ইতেদাল ৩/১২৭ ৷ 
২৪. 4 ছেঁ ) -মীযানুল ই'তেদাল ৩/১২৮ পৃঃ 
২৫. 4০৪ ৪৯৮ এ 1 )-তাহযীবৃত তাহযীব ৭/২৭৫ ৷ 
২৬. এ চৈ ০৯৮০ 2 ৬৪৭ এড ৩৩ প্রাগুক্ত, ৭/২৭৪ । 


৩২. 


৩৩. 
৩৪. 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৫৩ 


ইমাম যাহাবী বলেন, সে মুনকার ।২ ইবনু হাজার আসকৃালানীও যঈফ বলেছেন ।২৮ 
তার বিরুদ্ধে আরো শত অভিযোগ রয়েছে ।৯* মুহাদ্দিছ আব্দুর রাযাক আল-মাহদীও 
তাফসীরে ইবনু কাছীরের তাহবকীক্‌ করতে গিয়ে উক্ত সনদকে যঈফ বলেছেন 15 


(গ) হাদীছটিতে বলা হয়েছে যে, সালাম ফিরানোর পর ক্বিলামুখী হয়ে রাসূল (ছাঃ) 
হাত তুলে দু'আ করলেন। এটাও ছহীহ হাদীছের বিরোধী । কারণ তার চিরন্তন নীতি 
ছিল যে, সালাম ফিরানোর পর তিনি ডানে বা বামে ফিরে সরাসরি মুক্তাদীদের দিকে 
ঘুরে বসতেন, যা একাধিক ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত ।* 


অনুধাবনযোগ্যঃ আলোচনায় দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে যে, এ ধরণের বর্ণনা 
কোন ইবাদতের জন্য গ্রহণযোগ্য হ'তে পারে না। তবুও এর দ্বারা দলবদ্ধভাবে হাত 
তুলার কথা প্রমাণিত হয় না। 


শি 9 4৩৩ আ। ৪৩ A ০৮০ 2 ভি JG জাতি GS pl ১১৭০ পে 
(593 4844 0592 ০১০ ০ Cb | 
(৩) আসওয়াদ আল-আমেরী তার পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 


আমি একদা রাসূল (ছাঃ)-এর সাথে ফজরের ছালাত আদায় করলাম । অতঃপর তিনি 
সালাম ফিরায়ে ঘুরে বসলেন এবং তার দু'হাত উঠালেন ও দু'আ করলেন ।*২ 


তাহকীক্‌ঃ হাদীছটি জাল। সনদগত ত্রুটি হ'ল- বলা হয়ে থাকে আসওয়াদ আল- 
আমেরী। অথচ মূল নাম হ'ল জাবির ইবনু ইয়ামীদ ইবনুল আসওয়াদ আস- 
সাওয়াঈ ।** উপনাম হিসাবে আল-আমেরী উল্লেখ করা হয় সেটাও ভুল । মূলত এই 
লকৃব হবে তার পূর্বের রাবীর নামের সাথে । অর্থাৎ ইয়া'লা ইবনু আত্ম আল- 
আমেরী রঃ 


. মীযানুল ইতেদাল ৩/১২৮ পৃঃ। 

. তাকুরীবৃত তাহযীব, পৃঃ ৪০১, রাবী ৪৭৩৪ ৷ 

. বিস্তারিত আলোচনা দ্রঃ তাহযীবুত তাহযীব ৭/২৭৪-২৭৬ পৃঃ; মীযানুল ই তিদাল ৩/১২৭-২৯ পৃঃ । 

. ইবনু কাছীর, তাফসীরুল কুরআনিল আযীম, তাহকীকৃঃ আব্দুর রাযযাক আল-মাহদী (বৈরু্তঃ দারুল 


কিতাবিল আরাবী, ২০০৫/১৪২৬), ২/৩৫৬ পৃঃ, হ/২২১৮, উক্ত আয়াতের ব্যাখ্যা দ্ঃ। 


. ছহীহ বুখারী, মুসলিম, আবুদাউদ, মিশকাত পৃঃ ৮৭-৮৮; দ্রঈব্যঃ আলবানী, তাহকীক মিশকাত হা/৯৪৪, 


৯৪৫, ৯৪৭ ও হা/৯৪৬সহ টাকা; বঙ্গানুবাদ মিশকাত ২য় খণ্ড, হা/৮৮৩-৮৮৬ ছালাত" অধ্যায়, 
তাশাহ্হুদ বৈঠকে দু'আ করা’ অনুচ্ছেদ । 

শায়খুল কুল ফিল কুল সাইয়িদ নাযীর হুসাইন মুহাদ্দিছ দেহলভী (১৮০৫-১৯০২), ফাতাওয়া নাষীরিয়াহ 
(দিল্লী ইদারাহ নূরুল ঈমান, ৩য় প্রকাশঃ ১৪০৯/১৯৮৮), ২/৫৬৫ পৃঃ; আব্দুর রহমান মুবারকপুরী, 
তুহফাতুল আহওয়াষী (বৈর্তঃ দারুল কুতুব আল-ইলমিয়াহ, ১৪১০/১৯৯০), ২/১৭১ পৃঃ, হা/২৯৯ 
এর ব্যাখ্যা দ্রঃ ছালাত’ অধ্যায়, ‘সালামের পর কি বলা হয়’ অনুচ্ছেদ । 

তাহযীবৃত তাহযীব ২/৪২ পৃঃ, রাবী- ৯৩০। 

তাহযীরূত তাহযীব, ১১/৩৫১ পৃঃ, রাবী- ৮১৬৬। 


৩৫. 


৩৬. 


৩৭. 


৩৮, 
৩৯. 


৫৪ শারঈ মানদণ্ডে মুনাজাত 


দ্বিতীয়তঃ সবচেয়ে মারাত্মক যে বিভ্রান্তি তা হ'ল, মূল হাদীছের সাথে অন্য কারো 
অতিরিক্ত কথা যোগ করা । উক্ত হাদীছের শেষের অংশ (০১) « 24 ₹ ৯১১) 
“অতঃপর তিনি দু'হাত তুললেন এবং দু'আ করলেন' মূল কিতাবে নেই। হাদীছটি 
নাধীর হুসাইন মুহাদ্দিছ দেহলভী (১৮০৫-১৯০২ খৃঃ) তার “ফাতাওয়া নাযীরিয়াতে' 
উল্লেখ করেছেন এভাবেই । অতঃপর আবদুর রহমান মুবারকপুরী (১৮৬৫-১৯৩৫ 
খৃঃ)ও তার গ্রন্থ “তুহফাতুল আহওয়াযীতে’ হুবহু এভাবে উল্লেখ করেছেন এবং তারা 
উভয়েই মুছান্নাক ইবনু আবী শায়বার বরাত দিয়েছেন। কিন্তু মুছান্নাফ ইবনু আবী 
শায়বাহ মূল কিতাবে শেষের এ অংশটুকু নেই ।** 


শায়খ আলবানী (রহঃ) বলেন, এতে মিথ্যা ও ত্রুটি উভয়ই সংযুক্ত হয়েছে ।১ 
অতঃপর তিনি বলেন, মিথ্যা হওয়ার কারণ হ'ল, উক্ত বাড়তি অংশ । আর মুছান্নাফ 
ইবনে আবী শায়বাতে এই অতিরিক্ত অংশের অস্তিত্্‌ নেই । অন্য কারো নিকটেও উক্ত 
অংশ নেই, যারা এই হাদীছ বর্ণনা করেছেন। এটা মূলতঃ প্রবৃত্তির তাড়নায় কেউ 
যোগ করেছে । এর থেকে আমরা আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি! 


এক্ষণে প্রশ্ন হ'ল, এই অতিরিক্ত অংশটুকু তারা কিভাবে স্ব স্ব গ্রন্থে উল্লেখ করলেন? 
বলা যায়, তারা মূল কিতাব না দেখেই উল্লেখ করেছেন । বিশেষ করে আল্লামা আব্দুর 
রহমান মুবারকপুরী (রহঃ) যে মূল গ্রন্থ না দেখেই উল্লেখ করেছেন, তা তিনি নিজেই 
পরিষ্কারভাবে বলে দিয়েছেন । তিনি উক্ত বর্ণনা উল্লেখ করে বলেন, “এভাবেই কিছু 
ওলামায়ে কেরাম হাদীছটি সনদ ছাড়াই উল্লেখ করেছেন এবং মুছান্নাক ইবনে 
শায়বার দিকে সম্বোন্ধিত করেছেন। আমি এর সনদ সম্পর্কে অবগত নই’ ১149) 


০১৬৮ এ ০ Ly all Low ০৪৭ ৩০৪১৭4৯০১৬৩ ০০০৪ Li 


অনুরূপ নযীর হুসাইন দেহলভীও মূল কিতাব না দেখেই উদ্ধৃত করেছেন তাতে 
সন্দেহ নেই । কারণ ফাতাওয়া নাযীরিয়াতে এ সংক্রান্ত ৪টি প্রশ্নোত্তর উল্লেখ করা 
হয়েছে। চারটিতেই উক্ত হাদীছ একইভাবে উল্লেখ করা হয়েছে।** যদি মূল কিতাব 
দেখা হ'ত তাহ'লে সনদগত ও মতনগত এত ভুল নিশ্চয়ই হ'ত না। আল্লামা 
ওবায়দুল্লাহ মুবারকপুরী (রহঃ) বলেন, তার পূর্বে শায়খ মহিউদ্দীন (রহঃ) “আল- 
বালাগুল মুবীন' গ্রন্থে এবং আল্লামা মুহাম্মাদ ছাদেক শিয়ালকোটী “ছালাতুর রাসূল*-এ 


দেখুনঃ হাফেয আব্দুল্লাহ ইবনু আবী শায়বাহ, আল-মুছারাফ (বৈরন্ত ছাপাঃ দারুল ফিকর, প্রথম প্রকাশঃ 
১৪০৯ হি/১৯৮৯ খৃঃ), ১ম খণ্ড, পৃঃ ৩৩৭। 


>, ০45 45, -সিলসিলা যঈফাহ ১২/৪৫৩ পৃঃ। 
To of ০৪ Le উ all 3 এটি 5১৪ ০৭৯ OB ১১ a 995 এ ভব এ 
৩৬৩ 4০ ১৬৭১ ০১৯ এপ ১ ৬ ৬৯ ৬) ৬৪এএ-সিলসিলা যঈফাহ ১২/৪৫৩ পৃঃ। 
তুহফাতুল আহওয়াষী শরহে তিরমিযী, ২/১৭১ পৃঃ, উক্ত হাদীছের শেষ আলোচনা দ্রঃ । 
দেখুনঃ ফাতাওয়া নাষীরিয়াহ, ২/৫৬০-৫৭০ পৃঃ। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৫৫ 


এ একইভাবে উল্লেখ করেছেন’ |” হয়ত তারাও মূল কিতাব না দেখেই উল্লেখ 
করেছেন। 


বর্ধিত অংশ (9১ 4-৮ ০৪১) যে আসলেই উক্ত হাদীছের অংশ নয়, তার আরো 
বাস্তব প্রমাণ হ'ল- এ হাদীছটি একই রাবী থেকে সুনানে আবুদাউদ**, নাসাঈ” ও 
বায়হাকী সুনানুল কুবরা”* ইত্যাদি গ্রন্থ সমূহে বর্ণিত হয়েছে। কিন্তু কোথাও উক্ত 
বর্ধিত অংশ নেই। কেবল 22,4 পর্যন্ত আছে। যেমন- «__7 ১৯২ ০ 4298 ০৮ 


০১৮ লা এ ০১ তো ৫০3 এ ক এত কা ৩ ০০০ 
এছাড়া একই রাবী থেকে মুসনাদে আহমাদ, তিরমিযী*, আবুদাউদ+* নাসাঈ" 
মুস্তাদরাকে হাকিম, বায়হাকী প্রভৃতিতেও একই মর্মে লম্বা হাদীছ এসেছে, কিন্তু এ 
বর্ধিত অংশটুকু নেই। 


উল্লেখ্য, ফাতাওয়া নাধীরিয়াতে ছালাতের পর হাত তুলার ব্যাপারে মোট ৪টি বর্ণনা 
পেশা হয়ছে উরিতিত কাতার অন্য তর একবারও হাস নী মিলে 
জামা'আত বদ্ধভাবে দু'আ করার কথা বলেননি । সেই সাথে হাদীছগুলো যে যঈফ তা 
প্রত্যেক ফাতাওয়াতেই উল্লেখ করেছেন ।*” এছাড়া দু'আ করার পক্ষে যে হাদীছগুলো 
তিনি পেশ করেছেন সেগুলো সম্পর্কে তিনি একটি ফাতাওয়ার শুরুতে 
পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, ‘ফরয নামায পর দুহাত তুলার বিষয়টি কতিপয় 


যঈফ হাদীছ দ্বারা সাব্যস্ত! +4_.৬ ১৮ Lars SU 4০৬ ৪০০1০) 
৪৪ cl 


অনুধাবনযোগ্যঃ বিজ্ঞ মহলের জন্য এতটুকু বলাই যথেষ্ট যে, যেকোন হাদীছ মূল 
গ্রন্থে না দেখে এবং যথাযথ তদন্ত ছাড়াই সমাজে প্রচার করা কত বড় বিভ্রান্তি । 
বিশেষ করে লিখিতভাবে প্রচার করা । এখনো যদি মুছান্নাক ইবনে আবী শায়বাহ 
স্বচক্ষে দেখা হ'ত, তাহ'লে এ বিষয়ে এত বিভ্রান্তি ছড়াত না। অথচ উক্ত বিকৃত 
হাদীছ এবং আর এই ফাতাওয়া নাধীরিয়াকেই প্রচলিত মুনাজাত করার বড় হাতিয়ার 


৪০. বিস্তারিত আলোচনা দেখুন? আল্লামা ওবায়দুল্লাহ মুবারকগুরী, মাসিক মুহাদিছ (বোনারসঃ জুন ১৯৮২), পৃঃ ২৫-২৮ ও ১৯। 

৪১. আবুদাউদ (মূল উপমহাদেশীয় ছাগা), পৃ? ৯০; ছহীহ আবুদাউদ হ/৬১৪, 'ছালাত' অধ্যায়, “সালামের পর ইমামের ঘুরে বস অনচ্ছে-৭২। 
৪২. নাসাঈ ১/১৪৯ পৃঃ; ছহীহ নাসাঈ হা/১৩৩৩। 

৪৩. আস-সুনানুল কুবরা, ২/২৫৮ পৃঃ, হ/২১১৯, 'ছালাত' অধ্যায় “সালামের পর ইমামের ঘুরে বসা' অনুচ্ছেদ-২৭৫। 

88. মুসনাদে আহমাদ, ৪/১৬১ পৃঃ । 

৪৫. তিরমিযী ‘ছালাত’ অধ্যায় অনুচ্ছেদ-১৬৩ | 

৪৬. আবুদাউদ ৮৫ পৃঃ; ছহীহ আবুদাউদ হা/৫৭৫ ‘ছালাত’ অধ্যায় । 

৪৭. নাসাঈ ১/৯৮ পৃঃ; ছহীহ নাসাঈ হা/৮৫৭ ‘ইমামতি’ অধ্যায়, অনুচ্ছেদ-৫৪ । 

৪৮. দেখুনঃ ফাতাওয়া নাযীরিয়াহ, ২/৫৬৪-৫৭০। 

৪৯. ফাতাওয়া নাষীরিয়াহ, ২/৫৬৫ পৃঃ। 


৫৬ শারঈ মানদণ্ডে মুনাজাত 


মনে করা হয়। এছাড়া উক্ত বর্ণনাগুলো যে যঈফ তা ফাতাওয়া নাষীরিয়ার লেখক 
নিজেই বলে দিয়েছেন। অথচ সে দিকে কেউ লক্ষ্য করে না। এরপরও সেখানে 
সম্মিলিতভাবে দু'আ করার কথা উল্লেখ নেই। 


উল্লেখ্য, উপমহাদেশের শ্রেষ্ঠ তিন মনীষী বিশ্ববিখ্যাত ব্যক্তিত মুহাদ্দিছ নাধীর হুসাইন 
দেহলভী, আব্দুর রহমান মুবারকপুরী ও শেরে পাঞ্জাব ফাতেহে ক্বাদিয়ান আল্লামা 
ছানাউন্লাহ অমৃতসরী (১৮৬৮-১৯৪৮ খুঃ)+ মুনাজাতের পক্ষে আলোচনা করতে 
গিয়ে এর প্রমাণে যে দলীলগুলো পেশ করেছেন সেগুলো ক্রুটিপূর্ণ। অবশ্য তারা 
নিজেরাই উক্ত ত্রুটি উল্লেখ করেছেন। আর বিশেষ দলীল হিসাবে আসওয়াদ 
আমেরীর উক্ত ত্রুটিপূর্ণ বর্ণনাটি উল্লেখ করেছেন। দ্বিতীয়তঃ পরবর্তী দুই বিদ্বান 
মূলতঃ নাযীর হুসাইন দেহলভীর অনুসরণ করেছেন মাত্র। সুতরাং বাস্তব বিষয়টি 
যথাযথভাবে উপলব্ধি করে মহাসত্যের ঝাণ্ডাবাহী হিসাবে নিরপেক্ষ হৃদয়ে এই বিতর্ক 
শেষ করা একান্ত কর্তব্য। যেমনটি করেছেন এ তিন পণ্ডিতের প্রকৃত উত্তরসূরী 
জগদ্বিখ্যাত মনীষী আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরী এবং “আর-রাহীকুল মাখতৃম' 
প্রণেতা আল্লামা ছফিউর রহমান মুবারকপুরী (রহঃ)। তারা এক্ষেত্রে পূর্বসূরীদের 
দিকে না যেয়ে প্রচলিত মুনাজাতের কোন ভিত্তি নেই বলে সমাধান দিয়েছেন । কারণ 
চার খলীফা সহ অন্যান্য ছাহাবী ও সালাফী মনীষীদেরও যেহেতু ভুল হয়েছে তাই 
কেউ ভুলের উর্ধ্বে নন। 


০7১0 ১5 OS নিও এ dt he dl ০৮০০ 015৮ 55৫) 
Lindy ০) ও on ৬১ 0৯ ও ln ১৩৪ ০০০৯ ৮৬] ০60 ১১০০ 

১৬৮ UE) > ০১০০২) ll US All 491৮1 
(৪8) আবু হুরায়রাহ (রাঃ) হ'তে বর্ণিত, রাসূল (ছাঃ) যোহর ছালাতের পর এমর্মে 
দু'আ করতেন যে, “হে আল্লাহ! আপনি ওয়ালীদ, সালামাহ ইবনু হেশাম, আইয়াশ 
ইবনু আবী রাবী'আহ এবং অসহায় দুর্বল মুশরিকদের হাত থেকে 
রক্ষা করুন, যারা কলা-কৌশল গ্রহণের সামর্থ্য রাখে না এবং কোন পথও চিনে না" । Nl 


তাহৰ্বীকৃঃ হাদীছটি অত্যন্ত দুর্বল। ছহীহ বুখারীর হাদীছের বিরোধী । কারণ এই 
হাদীছে ‘কুনুতে নাযেলা’ সম্পর্কে বর্ণিত হয়েছে। যা ছালাতের শেষ রাক'আতে রুকু 
থেকে উঠার পর পড়তে হয়। এর সনদেও আলী ইবনু যায়েদ ইবনু জুদ“আন 
রয়েছে। যার সম্পর্কে ২নং হাদীছে আলোচনা করা হয়েছে। এছাড়া আরো দু'জন 


৫০. ফাতাওয়া ছানাইয়াহ (দিল্লীঃ মাকতাবাহ তরজুমান, আহলেহাদীছ মঞ্জিল, ২০০২), ১/০০-৫০৭ পৃঃ । 
৫১. আহমাদ ২/৪০৭ পৃ আবু জা'ফর মুহাম্মাদ ইবনু জারীর আত-তাবারী (মৃ? ৩১০), তাফসীরন্ত তাবারী- 


জামেউল বায়ান ফী তা'বীলিল কুরআন, তাহকীকৃঃ হানী আল-হাজ্জ, ইমাদ ও খায়রী সাঈদ (কায়রোঃ 
আল-মাকতাবাতুত তাওফীবিয়াহ, তাবি), ৫/২৭৭ পৃঃ, হা/১০৯৪: ইবনু কাছীর ১/৫৫৫ পৃঃ সূরা নিসা 
৯৭-৯৮ আয়াতের ব্যাখ্যা দ্রঃ। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৫৭ 


ভুয়া রাবী রয়েছে। তার একজনের নাম হাম্মাদ। মূল নাম হাম্মাদ বিন আবদুর 
রহমান । ইমাম যাহাবী বলেন, সে অপরিচিত ।৫২ আবু যুর‘আহ (রহঃ) বলেন, “সে 
অনেক মুনকার হাদীছ বর্ণনা করেছে'। ৷ _আবু হাতিম বলেন, “সে অপরিচিত ব্যক্তি। 
মুনকার ও যঈফ হাদীছ বর্ণনাকারী” ৷ দ্বিতীয় জন ইবরাহীম ইবনু আবদুল্লাহ আল- 
ক্বারশী । রিজালশাস্ত্রে এ রাবীর কোন অস্তিত্‌ পাওয়া যায় না।”* ইবনু কাছীরও যঈফ 
সাব্যস্ত করেছেন।?+ তাফসীরে ইবনু জারীরের মুহাব্বিক্বৃন্দও উক্ত বর্ণনাকে যঈফ 
বর 


785 
(৫) মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া আল-আসলামী বলেন, একদা আমি আব্দুল্লাহ ইবনু 
যুবাইর (রোঃ)-কে দেখলাম যে, তিনি এক ব্যক্তিকে ছালাত শেষ করার পূর্বেই দু'হাত 


তুলে দু'আ করতে দেখলেন। অতঃপর সে যখন ছালাত শেষ করল তখন তিনি 
বললেন, নিশ্চয়ই রাসূল (ছাঃ) ছালাত শেষ করার পূর্বে হাত উঠাতেন না" ।% 


তাহকীকৃঃ বর্ণনাটি যঈফ। হায়ছামী (রহঃ) উক্ত বর্ণনার রাবীদের সম্পর্কে 
নির্ভরযোগ্য” বলে মন্তব্য করলেও তিনি পূর্ণাঙ্গ সনদ উল্লেখ করেননি । এর সনদে 
ফুযাইল ইবনু সুলাইমান নামে দুর্বল রাবী আছে। ইবনু মাঈন, আবু হাতেম, আবু 
যুর“আহ, ইবনু আদী প্রমুখ শ্রেষ্ঠ মুহাদ্দিছগণ তাকে দুর্বল বলেছেন ।? দ্বিতীয়তঃ 
হাদীছটি মুনকার । কারণ রাসূল (ছাঃ) যে ছালাতের পর হাত তুলে দু'আ করেননি তা 
অন্যান্য ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। তৃতীয়তঃ এটি সুন্নাত ছালাত সংক্রান্ত এবং 
একাকী দু'আ করার বিষয়ে বর্ণিত হয়েছে ।* 


৫৮ শারঈ মানদণ্ডে মুনাজাত 


£ ARLE ২৮০ U5 ৩৪ ৮ ১২ ৩ (৭) 
১১ & ১৪ ০৪ ০ ৬ ti ৬৩০ 2১744 2১ খু ৩৪ 


৮44৫ 


টি ৩3196 ০০08 J এ ০৮৮০ এ 4. 2 রি ৫ 


(৬) ফযল ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, “ছালাত দুই দুই 
রাক'আত করে। প্রত্যেক দু'রাক'আতেই তাশাহহুদ থাকবে এবং ভীতিপূর্ণ, 
বিনয়সম্পন্ন এবং অসহায়ের ছাপ থাকবে । অতঃপর তুমি তোমার দু'হাত প্রসারিত 
করবে” । রাবী বলেন, তোমার দু'হাত তোমার প্রতিপালকের দিকে উঠাবে এবং 
দু'হাতের পেটের দিক তোমার মুখমণ্ডলের সামনে রেখে বলবে, হে আমার 
প্রতিপালক! হে আমার প্রতিপালক (এভাবে দু'আ করবে)। আর যে এরূপ করবে না 
সে অনুরূপ, অনুরূপ । অন্য বর্ণনায় রয়েছে, তার ছালাত অসম্পূর্ণ ১, 


তাহকীক্‌ঃ হাদীছটি অত্যন্ত যঈফ । এর সনদে আব্দুল্লাহ বিন নাফে ইবনুল আসইয়া 
নামক একজন বাজে রাবী রয়েছে। ইমাম বুখারী (রহঃ) তার সম্পর্কে বলেন, “তার 
হাদীছ ছহীহ নয়'।৯ আল্লামা যাহাবী ইমাম বুখারীর উক্তি পেশ করে উদাহরণ 
হিসাবে আলোচ্য হাদীছটিই উল্লেখ করেছেন ।** ইমাম বুখারীর শিক্ষক আলী ইবনুল 
মাদীনী (রহঃ) তাকে অপরিচিত বলেছেন।* ইবনু হাজার আসকৃালানীও তাকে 
অপরিচিত বলেছেন ।* শায়খ আলবানী (রহঃ)ও তার তাহঝ্বীক্‌ কৃত সুনানের প্রতিটি 
গ্রন্থেই যঈফ বলেছেন ।১* 


অনুধাবনযোগ্যঃ যার বর্ণিত হাদীছকে “আমীরুল মুমিনীন ফিল হাদীছ’ ইমাম বুখারী 
(রহঃ) সহ প্রখ্যাত মুহাদ্দিছগণ প্রত্যাখ্যান করেছেন তার হাদীছ নিয়ে টানা-হেঁচড়া 
করা কতটুকু যুক্তি সঙ্গত? তাও আবার এটা সুন্নাত ছালাত সংক্রান্ত এবং স্ব স্ব 


৫২. মীযানুল ইতিদাল ১/৫৯৭ পৃঃ রাবী ২২৫৭। 

৫৩. 5৬০ ৬৪১৬ 5 -তাহযীবৃত তাহযীব ৩/১৬ পৃঃ রাবী-১৫৭৭। 

৫৪. cad ams Eat ০ ০১৫৪ লেল প্রাগুজ, ৩/১৬ পৃঃ। 

৫৫. দ্রষ্টব্যঃ মীযানুল ই তিদাল, তাকুরীবৃত তাহযীব, তাহযীবুত তাহযীব প্রভৃতি । 
৫৬. ইবনু কাছীর, ১/৫৫৫ পৃঃ। 

৫৭. এ, ৫/২৭৭ পৃঃ, হা/১০৯৪; তাহকীকৃ ইবনে কাছীর ২/৩৫৬ পৃঃ, হা/২২১৯৮। 


৫৮. তাবরাণী, আল-মু'জামুল কবীর হা/১৩৭৩৭; মাজমাউয যাওয়ায়েদ ১০/১৬৯ পৃঃ আল্লামা সৃযুত্রী, 


ফাযয়ুল বিআ হা/৪২। 


৫৯. 5: ২৮১১9 035 A ০ Um nl 0 ১৯৬ ০৪ ৪৩ সা U৬ -মীযানুল ই তেদাল ৩/৩৬১ পৃঃ, 


রাবী নং-৬৭৬৭। 
৬০. মাওলানা আযীযুর রহমান সালাফী, দু'আ কে আদব ওয়া আহকাম, পৃঃ ১০০। 


ব্যক্তিগত ব্যাপার । প্রচলিত মুনাজাতের সাথে এর কোন সম্পর্ক নেই। 


৬১. তিরমিযী, ১/৮৭ পৃঃ ছালাত’ অধ্যায়, ছালাতে ভীত হওয়া’ অনুচ্ছেদ; আবুদাউদ, পৃঃ ১৮৩, ছালাত" 
অধ্যায়, “দিনের ছালাত’ অনুচ্ছেদ; ইবনু মাজাহ, পৃঃ ৯৩-৯৪; মিশকাত, পৃঃ ৭৭; আলবানী, তাহকীকৃ 
মিশকাত ১/২৫৩ পৃঃ, হা/৮০৫; বঙ্গানুবাদ ২য় খণ্ড, হা/৭৪৯, ছালাত’ অধ্যায়, ছালাতের বিবরণ" 
অনুচ্ছেদ । 

৬২. 4০ ৮৪ ) -তাহযীবৃত তাহযীব ৬/৪৮ পৃঃ; মীযানুল ই 'তেদাল ২/৫১২ পৃঃ 

৬৩. দ্রঃ মীযানুল ই‘তিদাল ২/৫১২ পৃঃ, রাবী-৪৬৪৪। 

৬৪. তাহযীবৃত তাহযীব ৬/৪৭-৪৮ পৃঃ, রাবী-৩৭৮২। 

৬৫. তাকৃরীবুত তাহযীব, পৃঃ ৩২৬, রাবী-৩৬৫৮। 

৬৬. যঈফ তিরমিযী, পৃঃ ৪২, হা/৬০ঃ যঈফ আবুদাউদ, পৃঃ ১০, হা/১২৯৬; যঈফ ইবনু মাজাহ, পৃঃ ৯৯, 
হা/২৪৬; যঈফুল জামে‘ আছ-ছণীর, হা/৩৫১২। 


৬৭. 


৬৮. 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৫৯ 


ও পে 1319] JG sf ley এপ | এপ এ ৩প DL ৬৫ sf ৩০) 
4০ ০ ৩ E তেই AS ৬৫১ 059 ২৯90 ৩০ Sal ০25 als 
ও 2৮৮2 5 
Axl dl ০৩ এ] ৩ Js এ ০৪ cass Sf 9১৬ ৪ 290 ৪৪ 
(৭) আনাস ইবনু মালিক (রাঃ) রাসূল (ছোঃ) হ'তে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
যখন ইমাম মিহরাবে দাড়ায় এবং কাতারবন্দী হয় তখন রহমত অবতীর্ণ হয়। প্রথম 
হয় ইমামের প্রতি, অতঃপর তার ডান পার্শ্বে যে ব্যক্তি থাকে তার প্রতি । তারপর তার 
বাম পার্শ্বে যে থাকে তার প্রতি । অতঃপর জামা“আতের উপর রহমত ভাগ হয়ে যায়। 
এরপর এক ফেরেশতা বলেন, অমুক লাভবান হ'ল, আর অমুক ক্ষতিগ্রস্ত হ'ল। 
লাভবান হ'ল সেই ব্যক্তি যে ফরয ছালাতের পর দু'হাত তুলে আল্লাহর নিকট দু'আ 
করল । আর ক্ষতিগ্রস্ত হ'ল সেই ব্যক্তি যে দু'আ না করেই মসজিদ থেকে বের হয়ে 
গেল। যখন সে মসজিদ থেকে দু'আ না করেই বেরিয়ে আসে তখন ফেরেশতামগুলী বলেন, 
হে অমুক! আল্লাহর নিকট তোমার যা কিছু পাওয়ার ছিল তা হ'তে তুমি মুখ ফিরিয়ে নিলে ।১৭ 
তাহকীক্‌ঃ বর্ণনাটি সম্পূর্ণ ভিত্তিহীন। গুনইয়াতুত তালেবীনে উল্লেখ করা হলেও 
সেখানে কোন সনদ নেই। হাদীছের কোন্‌ গ্রন্থ থেকে নেয়া হয়েছে তাও নেই। 
হাদীছের গ্রন্থসমূহে অনুসন্ধান চালিয়েও এর ভিত্তি পাওয়া যায়নি। অথচ এ সমস্ত 
হাদীছ দ্বারা চটি চটি বই লিখে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে প্রতিনিয়ত । দ্বিতীয়তঃ 


হাদীছে মিহরাব সহ এমন কিছু বক্তব্য উল্লেখিত হয়েছে যার দ্বারা ভিত্তিহীন 
প্রমাণিত হয় । আমরা ১৪ নং হাদীছেও এ সম্পর্কে আলোচনা করেছি। 


(৮) ‘ফজরের ছালাতের সময় হ'লে (আলাউল হাযরামীর নির্দেশে) আযান দেওয়া 
হ'ল। তারপর লোকদের নিয়ে তিনি ছালাত আদায় করলেন। তিনি যখন ছালাত 
সমাপ্ত করলেন তখন দুই হাঁটু গেড়ে বসলেন। লোকেরাও অনুরূপভাবে বসল। 


তারপর তিনি দু'আয় মনোনিবেশ করলেন এবং দু'হাত তুললেন। লোকেরাও অনুরূপ 
করল। তিনি সূর্য উঠা পর্যন্ত এভাবে দু'আ করতে থাকলেন" ।» | 


আব্দুল কাদের জীলানী, গুনইয়াতৃত ত্বালেবীন রি ছিদ্দাকী প্রেস, তাবি), পৃঃ ৫৮৭-৮৮, ‘ফরয 
ছালাতের পরে যে সমস্ত দু'আ করা হয়’ অধ্যায় 

আবুল ফেদা ইমামুদ্দান ইবনু কাছীর, আল- বিদায়াহ ওয়ান নিহায়াহ (কায়রোঃ দারুর রাইয়ান, 
১৯৯৮/১৪০৮), ৬ খণ্ড, পৃঃ ৩৭০, র যুদ্ধ’ অনুচ্ছেদ । 


৬৯. ইমাম সুযুত্রী, আল 
৭০. 


৬০ শারঈ মানদণ্ডে মুনাজাত 


তাহক্ীকৃঃ এটি একটি এঁতিহাসিক ঘটনা, যা সনদ বিহীন বর্ণিত হয়েছে। আর 
এতিহাসিক ও সনদ বিহীন কোন বক্তব্যকে দলীল হিসাবে গ্রহণ করা যায় না।** 
সনদ থাকার পরও দুর্বলতার কারণে যেখানে হাদীছ গ্রহণযোগ্য হয় না, সেখানে উক্ত 
ঘটনা কিভাবে দলীল হিসাবে গ্রহণযোগ্য হ'তে পারে? 


দ্বিতীয়তঃ এই দু'আর বিষয়টি ছিল মূলতঃ ইস্তিস্কা বা পানি চাওয়ার জন্য । আর পানি 
প্রার্থনার জন্য উক্তভাবে দু'আ করার ছহীহ হাদীছ রয়েছে। মূল ঘটনাটি হ'ল, 
বাহরাইনের যুদ্ধের প্রাককালে মুসলিম সৈনাবাহিনী এমন এক স্থানে অবস্থান গ্রহণ 
করে যেখানে পানি সংকটের কারণে জনগণের থাকা কষ্টকর হচ্ছিল। এমনকি তাদের 
গিয়েছিল। ফলে তাদের সাথে তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই ছিল না। 
জনগণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিল। অতঃপর ছাহাবী আলাউল হাযরামী (রাঃ) 
থাকেন। এদিকে লোকেরাও সূর্যকিরণের দিকে একের পর এক দেখতে থাকে । আর 
তিনি দু'আ করায় মশগুল থাকলেন। তিনি যখন দু'আর তৃতীয় পর্যায়ে পৌঁছলেন 
তখন আল্লাহ তা'আলা তাদের জন্য তাদের পাশে একটি শীতল পানির পুকুর তৈরী 
করে দিলেন। অতঃপর তিনি সহ জনগণ সেখানে গেল এবং পানি পান করল ও 
গোসল করল। দিনের বিকাশ হ'তে না হ'তেই তাদের উটগুলো পিঠের বুঝা সহ 
বিভিন্ন দিক থেকে ফিরে আসল । কিন্ত জনগণ তাদের আসবাবপত্রের একটিও 
হারায়নি। অতঃপর তারা তাদের উটগুলোকে উদর পূর্তি করে পানি পান করালো ।" 


অতএব স্পষ্ট যে, উক্ত দু'আর বিষয়টি ছিল পানি প্রার্থনা সাথে সংশ্লিষ্ট । যেমন রাসূল 
(ছাঃ) জুম'আর দিন মিম্বরের উপর দাড়িয়ে সকল মুছনল্লীকে নিয়ে হাত তুলে দু'আ 
করেছিলেন ।” প্রচলিত মুনাজাতের সাথে এই ঘটনার কোন সম্পর্ক নেই। 


দলবদ্ধভাবে হাত তুলে দু'আ করার অন্যান্য বর্ণনা সমূহ, যেখানে নির্দিষ্ট কোন 
স্থানের কথা উল্লেখ নেইঃ 


নিয়ে অনুরূপ কতিপয় ভিত্তিহীন বর্ণনা পেশ করা হ'ল যেগুলোতে ফরয ছালাতের 
পরে হাত তুলার কথা নেই। এরপরও সবই জাল ও যঈফ । এগুলো প্রচলিত 


-ইতকান ফী উলৃমিল কুরআন (দিললীঃ কুতুব খানা ইশ'আতুল ইসলাম, তাবি), ২/২২৭-২২৮ পৃঃ। 
এ Eh bb ০৬৭] ও এ ১১ SA An ওল শপ পাশি A এ 5১০58 ০০৩ bm) 
19.-491215/43 dl FO ভিড SES CLA ৩৭ abs Lae oe JL ৮ ১৪ 
1১০ ১ Sm el pr ৪০0 ১৪ 4 ৬ CS NS ৩ BY এড E> dl এজ ৮৯ 
(4 এ ১০ ৷ -আল-বিদায়া ওয়ান নিহায়াহ ৬/৩৩২-৩৩৩ পৃঃ, ‘বাহরাইনের অধিবাসীদের 
মুরতাদ হওয়া এবং পুনরায় ইসলামের দিকে ফিরে আসার বর্ণনা'। 


৭১. ছহীহ বুখারী হা/১০৯২, ইত্ডিস্কা’ অধ্যায়, অনুচ্ছেদ-২১। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৬১ 


মুনাজাতের পক্ষে পেশ করা এবং রাসুল (ছাঃ)-এর নাম দিয়ে বর্ণনা করা মানে তার 
সুন্নাতের মর্যাদা ক্ষুণু করা। 
ESTOS SS) ৬০5 ০৬ এ একি এ 4১৮১ এড IG ৩৬৭৬ ৩৪ নে) 
SI el ও es Of Ble ৩৮ UN | bs ৩9৪০ ০৯১ 5 BH 
1১0০ 
(৯) সালমান (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, “কোন সম্প্রদায় আল্লাহর নিকটে 
হাত তুলে কিছু চাইলে তা দেওয়া আল্লাহর প্রতি অপরিহার্য হয়ে যায়” ৷” 
তাহকীক্‌ঃ বর্ণনাটি যঈফ |" 
১১৮৭২ ২:১৩ ০৯৯ ৩৮০০ le Bl একি | ০৯০৪ এড এ৪ ০০৮ (০) 
lie mel SAN of dl এ be ON YL bs 
(১১) আনাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘তিনজন ব্যক্তিও যদি 


এক্যবদ্ধভাবে কখনো দু'আ করে তাহ'লে আল্লাহর উপর অপরিহার্য হয়ে যায় তাদের 
খালি হাত ফিরে না দেওয়া’ । 


তাহকীক্‌ঃ বর্ণনাটি ইমাম বায়হাক্ীর শু“আবুল ঈমানের উদ্ধৃতি দিয়ে কিছু চটি বই 
উল্লেখ করা হয়েছে! কিন্তু মূল কিতাবে অনুসন্ধান করে পাওয়া যায়নি। সুতরাং এ 
সম্পর্কে মন্তব্যের কোন প্রয়োজন নেই । তবে হাদীছের ভিত্তি না জেনে এধরণের 
বর্ণনা রাসূলের নামে প্রচার করা গর্হিত অন্যায়। এটি যে ফরয ছালাতের পরের 
প্রচলিত দু'আর সাথে সংশ্লিষ্ট নয় তা স্পষ্ট । 


EY 90 ৩৬৪০ এ on Lm ৭৪ উপ ma oly ৪০৯ ০৮৬ 
1) ৯ ৪০০4১ ০৬ (1১৮15 ৮৪৩৯৮ ee তা dhl 1231 এ ১০০৮ 
Se ০3 ওলী or HT PER CHA Sp AT BSS) শি 
(৮71৮ ৮ 9! জজ ১৯৬ ৮) এ ৬০৩ ll op ০০৩ ১০৩ 

৯) ২০25 ঠা ফাকি ০৩ 


৭২. তাবরাণী, মাজমাউয যাওয়ায়েদ, ১ম খণ্ড, পৃঃ ১৪৯। 


৭৩. আলবানী, যঈফুল জামে আছ-ছাগীর ওয়া যিয়াদাতুহু (বৈরল্তঃ আল-মাকতাবুল ইসলামী, তাবি), ৫/৯৫ 


পৃঃ, হা/৫০৭০। 


৬২ শারঈ মানদণ্ডে মুনাজাত 


(১১) আবু হুযায়ফ ইসহাকৃ ইবনু বিশর এ ব্যক্তি থেকে বর্ণনা করেছেন যিনি তার 
কাছে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, একদা আবুবকর (রাঃ) সাঈদ ইবনু আমের 
ইবনু হুযাইমকে পাঠালেন এবং তাকে নির্দেশ দিলেন তিনি যেন সফর করে ইয়াধীদ 
ইবনু আবী সুফইয়ানের সাথে সাক্ষাৎ করে। অতঃপর (তাকে পাঠানোর পর) 
আবুবকর (রাঃ) বললেন, হে আল্লাহর বান্দারা! তোমরা আল্লাহর নিকটে দু'আ করো 
যেন তোমাদের সাথী ভাই তোমাদের সাথে একত্রিত হয় এবং তারা যেন তাকে 
নিরাপত্তা দান করে । সুতরাং তোমরা সকলে তোমাদের হাত তুলো । তোমাদের প্রতি 
আল্লাহ রহম করবেন । অতঃপর লোকেরা তাদের হাত তুলল । সেখানে তারা ৫০-এর 
অধিক লোক ছিল। আলী (রাঃ) বলেন, কতিপয় মুসলিম ব্যক্তি তাদের প্রভূর নিকট 
হাত তুলে কিছু চাইলে আল্লাহ তা“আলা তাদের দু'আ কবুল করেন। যদি তাদের 
মধ্যে কোন অবাধ্য ও আত্মীয়তা ছিন্নকারী না থাকে ।% 


তাহকীক্‌ঃ বর্ণনাটি জাল বা মিথ্যা। এর পূর্ণাঙ্গ সনদ নেই। এর মধ্যে হুযায়ফাহ 
ইসহাক ইবনু বিশর নামে একজন মিথ্যুক রাবী রয়েছে। সে হাদীছ জাল করত। 
মুহাদ্দিছগণ তাকে প্রত্যাখ্যান করেছেন। আলী ইবনুল মাদীনী ও দারাকুৎনী তাকে 
মিথ্যুক ও পরিত্যক্ত বলেছেন ।*৫ তাছাড়া এটা একজন ছাহাবীর বক্তব্য মাত্র । 


বিশেষ জ্ঞাতব্যঃ উপরিউক্ত এতিহাসিক বর্ণনার ন্যায় ইবনু সাদ, উসদুল গাবাহ, 
তারীখে তাবারী প্রভৃতি ইতিহাস গ্রন্থ থেকে বিভিন্ন ছাহাবী, তাবেঈ ও পরবর্তী 
বিদ্বানগণের পক্ষ হ'তে ফরয ছালাতের পর ছাড়া অন্যান্য স্থানে দলবদ্ধ দু'আর 
কতিপয় বর্ণনা পেশ করা হয়। সেগুলোর ছহীহ কোন ভিত্তি নেই। অনেক বর্ণনার 
সনদও নেই। সুতরাং রাসূল (ছাঃ) যে আমলের অনুমোদন দেননি সে আমল যেই 
চালু করুক না কেন তা কখনো গ্রহণযোগ্য হবে না। যতক্ষণ তা ছহীহ সনদ দ্বারা 
রাসূল (ছাঃ)-এর আমল হিসাবে প্রমাণিত না হবে । মুসলিম জন সাধারণকে এবিষয়ে 
সতর্ক দৃষ্টি রাখতে হবে। 


প্রচলিত মুনাজাতের পক্ষে পেশকৃত আরো অন্যান্য বর্ণনাঃ 


নিয়ে এমন কিছু বর্ণনা উল্লেখ করা হ'ল যেগুলো দ্বারা ছালাতের পর ও ছালাতের 
মধ্যে শুধু দু'আ করার কথা প্রমাণিত হয় । কিন্তু হাত তুলার কথা নেই । তবুও মূর্খের 
মত প্রচলিত মুনাজাতের পক্ষে জোরপূর্বক পেশ করা হয়। তাছাড়া সেগুলো কোনটি 
জাল আবার কোনটি যঈফ । 


৭৪. ইবনু আসাকির, আল্লামা সুযূত্রী, ফাযযুল বি'আ ফী আহাদীছি রাফইল ইয়াদায়েন ফিন্দু'আ, হা/১৩। 


৭৫, 45 AS 129১1 05 ৪১ 2 এ 445 ১ ০5৩» -মীযানুল ই তেদাল ফী নাকৃদির রিজাল 


(বৈরুতঃ দারুল ফিকর, তাবি), ১২৮৪ পৃঃ রাবী নং ৭৩৯। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৬৩ 
১ ৯৭ 4 ১ ০১৩০৪ এড Bl একি এ ১০৪ এড এড ৩৬৩৪ ৩ 0) 
২ ০১ ০০ ৩৮৫১১ ৪৬৪৪ mds ০০টি ৩০৪ ০৯১ FY oil 
ha 936০৮ ১ ৬৭১০০ ৩৮ ০১৮ 0105 cn ০ ৫ 58 3৮৫০ 
০৪৫০৪ ৩৯ ০৪৯ ৯৯৪ 


(১২) ছাওবান (রাঃ) হ'তে বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, “তিনটি কাজ 
কারো জন্য হালাল নয়। (ক) কোন ব্যক্তি ছালাতের ইমামতি করবে অথচ 
মুক্তাদীদের বাদ দিয়ে শুধু নিজের জন্য দু'আ করবে । যদি কেউ এরূপ করে তাহ'লে 
সে তাদের সাথে বিশ্বাস ঘাতকতা করবে । (খ) যে অন্যের বাড়ীর ভিতরে অনুমতি 
ছাড়াই উকি মারে। যদি কেউ এরূপ করে তাহ'লে তাদের সাথে সে বিশ্বাস ঘাতকতা 
করল । (গ) যে প্রস্রাব-পায়খানার চাপ সহ ছালাত আদায় করে, যতক্ষণ না সে তা 
থেকে মুক্ত হয়| 


তাহক্ীক্‌ঃ হাদীছটি অত্যন্ত দুর্বল; বরং দু'আ সংক্রান্ত অংশটুকু জাল। ইবনু খুযায়মাহ 
(২২৩-৩১১) বলেন, “এর প্রথম অংশটুকু জাল ।'? শায়খ আলবানী (রহঃ) বলেন, 
‘এ হাদীছের সুত্রে বিশৃংখলা ও বর্বরতা রয়েছে। ইবনু তায়মিয়াহ এবং ইবনুল 
কাইয়িম (রহঃ) যঈফ হওয়ার পক্ষে কঠোরতা ব্যক্ত করেছেন” ৷” এতদ্ব্যতীত তিনি 
যঈফ আবৃদাউদ ও যঈফ তিরমিযীতেও বর্ণনাটি উল্লেখ করেছেন ।* 


অনুধাবনযোগ্য: একদিকে জাল বর্ণনা অন্যদিকে এটা ছালাতের মাঝের ঘটনা । 
এখানে দলবদ্ধভাবে হাত তুলে দু'আ করার কথাও বলা হয়নি। তাহলে এধরনের 
বর্ণনা প্রচলিত মুনাজাতের পক্ষে পেশ করার উদ্দেশ্য কী? সাধারণ মানুষ কেন 
ধোৌকায় পড়বে না? 


414 SS ৩০ png এড ও এত ক ০১৮5 4৪ JG এপ 4০৮ 0) 
Ay Do ০৫১ ও এ (১৬৬ ২৯৬ dl 


৭৬. আবুদাউদ, পৃঃ ১২, পবিত্রতা’ অধ্যায়, প্রস্রাব-পায়খানার চাপসহ ছালাত আদায় করতে পারে কি?’ 


অনুচ্ছেদ; তিরমিযী, পৃঃ ৮২, ছালাত’ অধ্যায়; মিশকাত, পৃঃ ৯৬, ‘ছালাত’ অধ্যায়, 'জামা'আত ও তার 
ফযীলত’ অনুচ্ছেদ; বঙ্গানুবাদ ৩য় খণ্ড, হা/১০০৩। 


৮০ 


৮১. 


৮২ 


৬৪ শারঈ মানদণ্ডে মুনাজাত 


(১৩) আবু মুসা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ তা'আলার 
নিকট কোন প্রয়োজন পূরণ করতে চায় সে যেন এ বিষয়ে ফরয ছালাতের পর দু'আ 


2৮০ 


করে । 


তাহকীক্‌ঃ হাদীছটি যঈফ ৷ এর সনদে আহমাদ ইবনু আবদুল জাব্বার ও ইয়াসির 
নামক দু'জন ত্রুটিপূর্ণ রাবী রয়েছে। আহমাদ ইবনু আবদুল জাব্বার সম্পর্কে ইবনু 
মুত্বীল (রহঃ) বলেন, “সে মিথ্যা হাদীছ রচনা করত’ ৮” আবু হাতেম বলেন, “সে 
শক্তিশালী নয়” ।”২ ইবনু আদী বলেন, “আমি তাদের (মুহাদ্দিছগণের) প্রত্যেকেই 
দেখেছি তারা তাকে যঈফ সাব্যস্ত করতেন” ৮” ইবনু হাজার আসকৃলানী তাকে 
যঈফ বলেছেন।”* এর সম্পর্কে আল্লামা যাহাবী বলেন, “সে এককভাবে হাদীছ বর্ণনা 
করত’ ৷”* ইবনু হাজার আসকালানী অন্যত্র বলেছেন, “সে অপরিচিত" ৷”* 


3 ০91 4০5 এড | একি Sor এ এ ৪১ ০৪০৮ 05) 
৩১ ৩৮ ৩১৬ ly ০১৩ শু ISDA JG i MNJ ৩০ Sy fo 
| dm ৩ EO EE ৯০5১ ৩০১ ০৩ LSU 59৮ ০০ 


(১৪) আনাস (রাঃ) নবী করীম (ছাঃ) থেকে বর্ণনা করেন যে, ইমাম যখন তার স্থানে 
দাড়ায় অতঃপর কাতার সোজা করা হয় তখন রহমত নাযিল হয়। ফেরেশতাগণ 
বলেন, অমুক সফলকাম হ'ল আর অমুক ক্ষতিগ্রস্ত হ'ল । যে ব্যক্তি ফরয ছালাত পর 
দু'আ করল সে সফলকাম হ'ল। আর যে ব্যক্তি দু'আ না করে মসজিদ থেকে বের 
হয়ে গেল সে ক্ষতিগ্রস্ত হ'ল?। 


তাহকীক্‌ঃ উক্ত বর্ণনা ভিত্তিহীন। এটি কোন্‌ গ্রন্থে বর্ণিত হয়েছে এবং তার সনদইবা 
কি তা জানা যায় না। তবে গুনিয়াতুত ত্বালেবীনে এধরনের একটি আংশিক বর্ণনা 
পাওয়া যায়। কিন্তু তারও সনদ নেই ৷ যা ৬নং হাদীছে উল্লেখ করা হয়েছে। সুতরাং 
এ বর্ণনা সম্পূর্ণ অজানা । বিভিন্ন চটি বইয়ে এগুলো পাওয়া যায় । কিন্তু হাদীছের গ্রন্থ 
সমূহে অনুসন্ধান করে এর অস্তিত্ব পাওয়া যায়নি। 


. ইবনু আসাকির (৪৯৯-৫১৭), তারীখে দিমান্ক-এর বরাতে হাফেয ইবনু কাছীর, আল-বিদায়া ওয়ান 
নিহায়াহ, ৯/১২৩ পৃঃ, হাজ্জাজ বিন ইউসুফ- এর জীবনী" অধ্যায়। 
০45, ৩৬ -মীযানুল ই 'তিদাল ১/১১২ পৃঃ, রাবী-৪৪৩। 


. ১1৬ ০ -তাকৃরীবৃত তাহযীব, ১/৪৭ পৃঃ রাবী -৭২। 


৭৭. ৮০ 4] 4০ ৭5৩1 -৯০০। -আলবানী, তাহকীক্‌ মিশকাত (বৈরুতঃ ১৪০৫/১৯৮৫), ১/৩৩৬ 
এ a চক ত হা 18 0 ৮৩. ০৯০ ০০ ৩০০৯৯ ৬০ 51, -মীযানুল ই'তিদাল ১/১১২ পৃঃ। 
6 ০৭০ এর টাকা দ্রঃ 
% t | ন রর | ৮৪. তাকৃরীবৃত তাহযীব, পৃঃ ৮১, রাবী নং-৬৪। 

৭৮. Fe only i ৩ Aira ১৯ ১৩৪ I= lol ssl) 9 - প্রাণ, ১/৩৩৬ পৃঃ টীকা নং ২। ৮৫. মীযানুল ই‘তিদাল, 8/888 পৃঃ। 

৭৯. যঈফ আবুদাউদ, পৃঃ ১৭-১৮, হ/৯০-৯১; যঈফ তিরমিযী, গৃঃ ৩৮, হা/ ৫৫; যঈফুল জামে হা/২৫৬৫। ৮৬. 0১৫% 4! -তাকৃরীরূত তাহযীব, পৃঃ ৬০৭। 


৮৭. 
৮৮. 
৮৯. 


৯০, 
৯১, 
৯২. 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৬৫ 


sled এ1199)% শেক] le BL ng le dl ০১০১ ৬ 0০) 
(১৫) রাসূল (ছাঃ) বলেন, ‘যখন তোমরা ফজরের ছালাত আদায় করবে তখন 
দু‘আয় মনোনিবেশ কর’ |”? 


তাহৰীক্ঃ হাদীছটি জাল । এর সনদে আব্দুল্লাহ বিন আহমাদ ইবনু ই“ছাম নামক 
রাবী রয়েছে সে হাদীছ জাল করত । আব্দুর রহমান আল-আনমাত্বী বলেন, ‘সে 
মিথ্যুক’ ।”” রিজালশান্ত্রে এর পরিচয় পাওয়া যায় না।”৯ 


১০ ও | ৯৯ 80119 725 bd এত | J JG 0৭) 
ed 


(১৬) “রাফে" থেকে বর্ণিত রাসূল (ছাঃ) বলেছেন, তোমাদের অত্যন্ত প্রয়োজনীয় 
বিষয়গুলো আল্লাহর কাছে ফজর ছালাতে চাও’ ।৯ 


তাহকীক্‌ঃ বর্ণনাটি যঈফ । এর সনদে খালেদ ইবনু ইয়াধীদ এবং মু'আবিয়াহ ইবনু 
ছালেহ দুইজন বর্ণনাকারী অপরিচিত ।৯* 


৭৮ ৪ aol এলি 06১ ০০60 ২০০ 0 আশ ০৯ 52১৯ ০৮ 0%) 
৩৭৪১ ৮8০ ১০৩ 9০ EY ০৯৪ এত এ একি ঝ। ০১০ a LY 
এ ৮! ৮৯০ 
(১৭) আবু হুরায়রাহ (রাঃ) হাবীব বিন মাসলামা আল-ফিহরী (রাঃ) থেকে বর্ণনা 
করেন, যার দু'আ কবুল করা হ'ত। তিনি একদা লোকদের উদ্দেশ্যে বলেন, আমি 


রাসূল ছছোঃ)-কে বলতে শুনেছি যে, কিছু লোক একত্রিত হয়ে তার মধ্যে কেউ কেউ 
দু'আ করলে আর কেউ কেউ আমীন আমীন বললে আল্লাহ তাদের দু'আ কবুল 


৯২ 
করেন’ । 


খতীব আল-বাগদাদী (৩৯২-৪৬৩), তারীখে বাগদাদ, ১২/১৫৫ পৃঃ। 
৮১৬১৯ -আল-মুগনী ১/৪২৯ পৃঃ। 
আলবানী, সিলসিলাহ যঈফাহ ওয়াল মাওযু'আহ (রিয়াঃ মাকতাবাতুল মা আরিফ, ১৪০৮/১৯৮৮), 
৪/৩৮০ পৃঃ হা/১৯০৮। 
রূইয়ানী, মুসনাদ ২/১৪২ পৃঃ। 
বিস্তারিত আলোচনা দ্রঃ, সিলসিলাহ যঈফাহ ওয়াল মাওয়ু'আহ ৪/৩৮০ পৃঃ, হা/১৯০৮। 
তাবরাণী কবীর, ইমাম হাফেয আবু আব্দুল্লাহ আল-হাকেম নীশাপুরী, আল-মুস্তাদরাক আলাছ ছহীহায়েন, 
তাহকীকৃঃ মুছত্ৃফা আব্দুল কাদের আতা (বৈরণ্তঃ দারুল কৃতুবিল ইলমিয়াহ, ১৯৯০/১৪১১), ৩/৩৯০ 
পৃঃ, হা/৫৪৭৮; হাফেয ইবনু হাজার আল-আসকৃলানী, ফাতহুল বারী শরহে ছহীহিল বুখারী, তাহ্কীকৃঃ 
আব্দুল আযীয বিন বায ও ফুয়াদ আব্দুল বাকী (বৈরস্তঃ দারুল কুতুবিল ইলমিয়াহ, ১৯৮৯/১৪১০), 
১১/২৩৯ পৃঃ, হা/৬৪০২-এর আলোচনা দ্রঃ, দুআ সমুহ’ অধ্যায়, “আমীন বলা’ অনুচ্ছেদ; 
যাওয়ায়েদ, ১০/১৬৯; সিলসিলা যঈফাহ হা/১৮০৪। 


৬৬ শারঈ মানদণ্ডে মুনাজাত 


তাহৰীক্ঃ উক্ত বর্ণনার সনদে ইবনু লাহী‘আহ নামক রাবী থাকার কারণে বর্ণনাটি 
যঈফ ।৯* উল্লেখ্য যে, ইবনু লাহইয়ার ব্যাপারে মুহাদ্দিছগণের বক্তব্য হ’ল, ইবনু 
লাহইয়া যখন খালেদ ইবনু ইয়াধীদ থেকে বর্ণনা করবেন এবং তার থেকে এ বর্ণনা 


যখন আবুল্লাহ ইবনু ওয়াহাব, ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনু ইয়াধীদ আল-মুকাররী এবং 
আব্দুল্লাহ বিন মাসলামাহ আল-কা'নাবী চারজনের কেউ বর্ণনা করবেন তখন তা ছহীহ হবে। 
এছাড়া ইবনু লাহইয়ার অন্য সকল বর্ণনা যঈফ ।৯ আর উক্ত বর্ণনা এই শর্তের অর্তভূক্ত নয়। 


551 os এড ds এঁকে ঞ। 0০০ of ৮55 AE ৮৪09) 

০৪৯5 || ৪৯17 &৯০ 
(১৮) খাল্লাদ ইবনু সায়েব (রাঃ) হ'তে বর্ণিত আছে যে, রাসূল (ছাঃ) যখন দু'আ 
করতেন তখন দু'হাত মুখ বরাবর উঠাতেন ৯ 


তাহকীক্‌ঃ হাদীছটি যঈফ ৷ মুহাদ্দিছ হায়ছামী বলেন, এর সনদে হাফছ ইবনু হাশেম 
বিন উতবাহ নামক রাবী অপরিচিত বা যঈফ ।৯* 


3) ৩০৪ ৩৯৯০৫ 05 ৩1১০৬ ১৫9 only ০০৪ ৩৪ ৩৪০ JU চল এ ৩৪0৭) 


(১৯) আবু নুঈম (রাঃ) বলেন, আমি ওমর ও ইবনু যুবায়ের (রোঃ)-কে তাদের 
দু'হাতের তালু মুখের সামনে করে দু'আ করতে দেখেছি ।৯? 


তাহকীবৃঃ সনদ যঈফ ৷ মুহাম্মাদ ও কুলাইহ নামক দুই জন রাবী দুর্বল ।৯৮ 

৩515 এড ঝা পরও পা) 0৩ ১০০ ৬ 00 এ ঝা এড এজ ৩৮৫০) 
৮2305) [টি &। এত ঠা 0৮049 ৪ ৮৮ পু ০9৮ 
2254 
এ ০৯ 03 ৩ ০৯ 6 ৩৩ 0 ও এ NG ৩৪ ২০ পর ছে ২০ 
এ শেখে 00 96 এ 9৩ 6 ০০ শি পু dt এ চু dT 
MIG os খুঁত dn এত তি এ 024) ৫০৪ 0৫ এ ১ ভে 


CEU) 


| 


. হাফেয ইবনু হাজার আসকৃলানী, তালখীছুল হাবীর ২/১৫৫; হাকেম হা/৫৪ ৭৮ । 

. বিভারিত দ্রঃ তাকৃরীবৃত তাহযীব, পৃঃ ৩১৯, রাবী নং-৩৫৬৩; তাহযীবৃত তাহযীব ৫/৩৩৪ পৃঃ; মীযানুল 
ই'তেদাল ২/৪৮২ ও ৪৭৭ পৃঃ; ইরওয়াউল গালীল ৩/১০৭-১০৮ পৃঃ, হা/৬৩৯। 

. তাবরাণী, মাজমাউয যাওয়য়েদ, ১ম খণ্ড, পৃঃ ১৬৯। 

. মাজমাউয যাওয়ায়েদ, ১ম খণ্ড, পৃঃ ১৬৯; তাকৃরীবৃত তাহযীব, ১ম খণ্ড, পৃঃ ১৮৯। 

. আল-আদাবুল মুফরাদ হা/৬০৯, পৃঃ ২০৮, দু আয় হাত তুলা" অনুচ্ছেদ । 

. তাহকীকু আল-আদাবুল মুফরাদ হা/৬০৯। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৬৭ 


(২০) জাবের ইবনু আব্দুল্লাহ (রাঃ) বলেন, তৃফায়েল ইবনু আমর (রাঃ) রাসূল 
(ছাঃ)-কে বললেন, আপনার কি দুর্গের প্রয়োজন আছে এবং দাওসের দুর্গের ন্যায় 
সাহাফের প্রয়োজন আছে? রাবী বলেন, তিনি তা অস্বীকার করলেন । কারণ আল্লাহ 
আনছারদের জন্য তা গচ্ছিত রেখেছেন। অতঃপর তুফাইল (রাঃ) হিজরত করলেন 
এবং তার গোত্রের জনৈক ব্যক্তি তার সাথে হিজরত করল অতঃপর অসুস্থ হ'লে চিন্তি 
ত হয়ে পড়ল। এক পর্যায়ে সে তার কাধের রগ কেটে ফেলে এবং মৃত্যুবরণ করে। 
তুফায়েল (রাঃ) একদা স্বপ্নে তাকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার সাথে কিরূপ 
আচরণ করেছেন? সে বলল, নবী করীম (ছাঃ)-এর নিকট হিজরত করার কারণে 
আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। তুফায়েল (রাঃ) বললেন, আপনার দু'হাতের 
খবর কী? তিনি বললেন, আমাকে বলা হয়েছে, তুমি যে অংশ নিজে নষ্ট করেছ তা 
আমি কখনো ঠিক করব না। এ স্বপ্ন তুফায়েল (রাঃ) রাসূল (ছাঃ)-এর নিকট বর্ণনা 
করলে তিনি তার জন্য দু'হাত তুলে ক্ষমা প্রার্থনা করেন।৯* 


তাহক্ীকৃঃ হাদীছটির সনদ যঈফ 1১০ 
Sal slo) *৮০$ 44০ dl 08185870515) 
(২১) আনাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, দু'আ হ'ল ইবাদতের মগজ ।১১ 
তাহক্ীকৃঃ হাদীছটি যঈফ ।১২ 
12০০৩ ৩ ৮3 এপ ও এ ক ০১০ ও তাও ৩৪ এ এ ৩৪ তা) 
১১125 4119) ৮১০] উ 05৭ এ ১] ০ এস AES ৩9 ০ ১৭৩০ 
1৯৪৯১ ৬৯০৬ ৮৯৪1১ ৮১০৪৪19৮53১ শা 


(২২) আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) বলেন, তোমরা দেওয়ালকে পর্দা দ্বারা আবৃত 
কর না। যে ব্যক্তি অনুমতি ব্যতীত তার ভাইয়ের চিঠির প্রতি লক্ষ্য করবে সে 
(জাহান্নামের) আগুনের দিকে লক্ষ্য করবে। তোমরা তোমাদের হাতের পেট দ্বারা 
আল্লাহর কাছে চাও, পিঠ দ্বারা চেও না। আর যখন দু'আ শেষ করবে তখন তোমরা 
তোমাদের মুখমণ্ডল মাসাহ করবে’ ।১০৩ 


১০৫, 


৬৮ শারঈ মানদণ্ডে মুনাজাত 


তাহকক্‌ঃ বর্ণনাটি যঈফ | এর সনদে বেশ কয়েকজন দুর্বল রাবী রয়েছে ।১০* স্বয়ং 

ইমাম আবুদাউদ উক্ত হাদীছ উল্লেখ করে মন্তব্য করেন, “এই হাদীছ অন্য সুত্রেও 

মুহাম্মাদ ইবনু কা‘ব থেকে বর্ণিত হয়েছে। কিন্তু এর প্রত্যেক সুত্রই দুর্বল। এটিও 

সেগুলোর মত । তাই এটাও যঈফ’ ।১০৫ 

৬১19] 0৬৮০১ 4৮ dl Gh ওঠ তা anf of ৪০ 0 Sl OY) 
০ 4৫3 শৈতি ০৪ ৩৯০১ 


(২৩) সায়েব ইবনু ইয়াধীদ তার পিতা থেকে বর্ণনা করেন যে, নবী করীম (ছাঃ) 
যখন দু'আ করতেন তখন দু'হাত তুলতেন এবং দু'হাত মুখে মাসাহ করতেন ।১১ 


তাহকীক্‌ঃ বর্ণনাটি যঈফ | এর সনদে কয়েকজন দুর্বল ও মুনকার রাবী আছে।*** 
ও ০১৮১19৮045৬ dl এ এ ০৯৮০ এড JG ০০৬৮ ওঠ ৩৪ (5) 
gy el ০৪০১৪ ৩০৪৪৪ 6১৩১১ এজ bls Eb 


(২৪) ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছন, যখন তুমি আল্লাহর 
নিকটে দু'আ করবে তখন তোমার দু'হাতের পেট দ্বারা করবে। পিঠ দ্বারা দু'আ কর 
না। আর যখন দু'আ শেষ করবে তখন হাত দ্বারা মুখমণ্ডল মাসাহ করবে 1১০” 


তাহকীক্‌ঃ এর সনদ যঈফ ।+৯ 
এ 9৮ এ he Bdsm ৩৬ JU xs এ ৬৮) ৮০৪7 ০1 ০৯৪ ৩৮ (০) 
৯১ শি ৩৯ + £ ৮৭৩] ও ৭৩ ৬৪০ 1১1৮3 


(২৫) ওমর ইবনুল খাত্বাব (রাঃ) হ'তে বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ) যখন 
দু'আতে দু'হাত তুলতেন তখন দু'হাত মুখে মাসাহ না করা পর্যন্ত তিনি নামাতেন 
না”। ০ 


১০৪. যঈফ আবৃদাউদ, পৃঃ ১১২, হা/১৪৮৫। 
১ ৯১ ৮ ৬৬ 99050 lias গাও US AS 9 ১৪ ০৪ এড ০০৪ ০ ৬০২০৭110৯৪5) 
৮ ১০০ -আবুদাউদ হা/১৪৮৫, পৃঃ ২০৯। 


৯৯. আল-আদাবুল মুফরাদ হা/৬১৪, পৃঃ ২১০; দু'আয় হাত তুলা’ অনুচ্ছেদ । 

১০০. দ্রঃ তাহকীকৃ আল-আদাবুল মুফরাদ হা/৬১৪, পৃঃ ২১০। 

১০১. তিরমিযী ২/১৭৫ পৃঃ, হা/৩৬১১, “দু'আ সমূহ’ অধ্যায় । 

১০২. যঈফ তিরমিযী হা/৬৬৯; মিশকাত হা/৬৯৩; যঈফুল জামে হা/৩০০৩। 

১০৩. আবুদাউদ, পৃঃ ২০৯, হ/১৪৮৫; আলবানী, ইরওয়াউল গালীল, ২/১৮০, হা/৪৩৪; মিশকাত 
হা/২২৪৩, পৃঃ ১৯৫ (আংশিক)। 


১০৬. আবুদাউদ হা/১৪৯২, পৃঃ ২০৯। 

১০৭. যঈফ আবুদাউদ, পৃঃ ১১২, হা/১৪৯২; তাহকীকৃ মিশকাত হা/২২৫৫, টীকা-৪। 

১০৮. ইবনু মাজাহ, পৃঃ ৮৩, হা/১১৯৩ ও ৩৯৩৫; তাবরাণী, হাকেম ১/৫৩৬। 

১০৯. যঈফ ইবনে মাজাহ, পৃঃ ৯১, হা/২২২ ও ৭৭৮, দু'আ অধ্যায় ইরওয়াউল গালীল হা/৪৩৪, ২/১৭৯ পৃঃ । 
১১০. তিরমিযী, পূ? ১৯৩, হা/৩৬২৬। 


১১৩. 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৬৯ 


তাহবীকৃঃ বর্ণনাটি যঈফ । এর সনদে এমন একজন রাবী আছে যে হাদীছ জাল 
করার অভিযোগে অভিযুক্ত ১১১ 


১১০৯১ ০৪০ 0 ১২০০ উড ৪10] এ JG ০০৪ ০1 395৭1 ০ তন) 
১৩৮ 55 ৩৪ ০১ এ আআ এ এ ১০০ ৬৮ ৪১৩০ ০০৬ ০ jf DLS) 
SIN ও] 5 ১৩ ০৯১ ৩৬) এক ৩৮ PIE all ও ৩৬১৬ ০৯৪১ RS 
E> 5০০০ ৩প এ ৩ জি তি ১ আপ ঞ। একি dG এডি DD ৩৭ 
4১১ SUM 0৯50 0 নি ও 72০ 0৮৬ এ 6 4৭ ole আও 
১৩ 6,০১৪ Ss dnl pe এ] ক Cis Dall ০৭ LIN ESS am 
S22 ০০ ৮৫১৩০ un ০ 0 ভা) SES al Dlg: Sp ০৭৬ 

1০231 onl ৬ এ dl oof Jas ১০০ ৭০১ le ঝ। এ 


(২৬) আযরাক্‌ ইবনু ক্বায়স তাবেঈ বলেন, আমাদের এক ইমাম ছিল যার উপনাম 
আবু রেমছাহ। একদিন তিনি আমাদের ছালাত পড়ালেন। অতঃপর বললেন, একদা 
আমি এই ছালাত অথবা এর ন্যায় এক ছালাত নবী করীম (ছাঃ)-এর সাথে পড়লাম । 
অতঃপর তিনি (আবু রেমছাহ) বললেন, আবুবকর ও ওমর (রাঃ) প্রথম কাতারে 
রাসূল (ছাঃ)-এর ডান দিকে দীড়াতেন। (সেই ছালাতেও তারা ডান দিকে ছিলেন) । 
ছালাতে অপর এক ব্যক্তিও উপস্থিত ছিল, যে প্রথম রাক'আতে শামিল হয়েছিল । 
নবী করীম (ছাঃ) আমাদের ছালাত পড়ালেন এবং নিজের ডান ও বাম দিকে সালাম 
ফিরালেন, যাতে আমরা তার মুখমগ্ডলের শুভ্রতা দেখতে পেলাম । অতঃপর রাসূল 
(ছাঃ) আবু রেমছার ন্যায় অর্থাৎ, আমার ন্যায় একদিকে সরে বসলেন । এ সময় সেই 
ব্যক্তি, যে প্রথম রাক'আতও পেয়েছিল, সে তাড়াতাড়ি সুন্নাত পড়ার জন্য দীড়াল। 
তা দেখে ওমর (রাঃ) ঝট করে দাড়ালেন এবং তার বাহুমূলে নাড়া দিয়ে বললেন, 
বস! আহলে কিতাবগণ এ জন্যই ধ্বংস হয়েছে যে, তাদের ফরয ছালাতের ও সুন্নাত 
ছালাতের মধ্যে কোন পার্থক্য ছিল না। তা দেখে নবী করীম (ছাঃ) মাথা উঠালেন 
সব বলেন, বানের দর আল্লাহ তোমাকে আমাজন সরান হন 
করুন। 


তাহকীক্‌ঃ হাদীছটির সনদ যঈফ ।১১ 


১১১. যঈফ তিরমিযী, পৃঃ ৪৪২, হা/৬৭১; মিশকাত হা/২২৪৫, যঈফুল জামে‘ হা/৪৪১২; ইরওয়া হা/৪৩৩। 
১১২. আবুদাউদ হা/১০০৭, পৃঃ ১৪৪। 

যঈফ আবুদাউদ হা/১০০৭, পৃঃ ১৪৪; মিশকাত হা/৯৭২, পৃঃ ৮৯; বঙ্গানুবাদ মিশকাত ৩য় খণ্ড, 
হা/৯১০। 


১১৪. 


১১৫, 


১১৬. 


১১৭ 


৭০ শারঈ মানদণ্ডে মুনাজাত 


দু'আর পরে মুখে হাত মাসাহ করা সম্পর্কে কোন ছহীহ হাদীছ নেইঃ 

দু'হাত তুলে দু'আ করার পর মুখে হাত মাসাহ করা সম্পর্কে যে হাদীছগ্ডলো বর্ণিত 
হয়েছে তা সবই যঈফ । কুনৃতে নাষেলা ও কুনৃতে বিতরের পর মুখমণ্ডল মাসাহ করা 
সম্পর্কে যে কয়েকটি হাদীছ বর্ণিত হয়েছে সেগুলোও যঈফ | ইমাম মালেক (রহঃ)- 
কে এ বিষয়ে জিজ্ঞেস করা হ'লে তিনি একে প্রত্যাখ্যান করেন এবং বলেন, আমি এ 
সম্পর্কে কিছু জানি না। আব্দুল্লাহ বিন মুবারক, সুফিয়ান (রহঃ) থেকেও অনুরূপ 
বক্তব্য এসেছে। 

ইমাম আবুদাউদ মুখে হাত মাসাহ করা সংক্রান্ত হাদীছ উল্লেখ করে বলেন, “এই 
হাদীছ অন্য সূত্রেও মুহাম্মাদ ইবনু কা'ব থেকেও বর্ণিত হয়েছে। কিন্তু প্রত্যেকটি 
সীমাহীন দুর্বল। এই সূত্রও সেগুলোর মত। তাই এটাও যঈফ" 1১ অন্যত্র তিনি 
বলেন, আমি ইমাম আহমাদ রেহঃ)-এর নিকট শুনেছি যখন তাকে এ ব্যক্তি সম্পর্কে 
জিজ্ঞেস করা হয়েছিল যে ব্যক্তি বিতরের দু'আ শেষ করে মুখে দু'হাত মাসাহ করে। 
তখন তিনি বলেছিলেন, এ ব্যাপারে আমি কিছু শুনিনি।*** ইমাম বায়হাকী (রহঃ) 
বলেন, “এটা এমন একটি আমল যা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত নয়; আছার দ্বারাও 
সাব্যস্ত হয়নি এবং কিয়াস দ্বারাও প্রমাণিত হয়নি। সুতরাং উত্তম হল, এটা না 
করা” ১৯৬ ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, 


ES ৬২১৬ এট ৪৬ এক slo ও এ lng 4 dl এ SS) gts 
2০৯২ ডি 


‘দু‘আয় রাসূল (ছাঃ) দুই হাত তুলেছেন মর্মে অনেক ছহীহ হাদীছ এসেছে। কিন্তু 
তিনি দুই হাত দ্বারা তার মুখ মাসাহ করেছেন মর্মে একটি বা দু'টি হাদীছ ছাড়া কোন 
বর্ণনা নেই। যার দ্বারা দলীল সাব্যস্ত করা যায় না*।১১* শায়খ আলবানী (রহঃ) এ 
ক্রান্ত হাদীছগুলো পর্যালোচনা শেষে বলেন, “দু'আর পর মুখে দু'হাত মাসাহ করা 
সম্পর্কে কোন ছহীহ হাদীছ নেই’ ৷” 


০৮৯০ ১৯০ Ul ell 15৯5 Als ES CAS 0 ০৯৪ ৩৪ * ০৪ ৩৮ ৬০২০৭110৯৪5) 
৮ -আবুদাউদ হা/১৪৮৫, পৃঃ ২০৯। 

গে ক তা 0৪ ৫551 ও 6১] এজ 43 4 ৯৪ ৩ ০০১ ০ ০ আলবানী, 
ইরওয়াউল গালীল ২/১৭৯-৮২। 

এ 0 এ লেজ) Al জিও 0 ০৩ ভা ৫ ০ ১৬, আলবানী, ইরওয়াউল 
গালীল ২/১৭৯-৮২, হা/৪৩৪-এর আলোচনা দ্রঃ । 


. মাজমৃউ ফাতাওয়া ২২ খণ্ড, পৃঃ ৫১৯। 
১১৮. 


৮৮৪৭৩ ০২ ৩২৭৩৫ ৯৪০ শি ও ৬৯- ৮৯৪১১ আলবানী, মিশকাত হা/২২৫৫ -এর টাকা দ্রঃ 
দু'আ সমূহ’ অধ্যায়। 


১২৪. মুহাম্মাদ বিন ইউসুফ 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৭১ 
প্রচলিত মুনাজাতকে জায়েয করার জন্য কুরআন ও ছহীহ হাদীছের অপব্যাখ্যাঃ 


আল্লাহ তা'আলা বলেন, CEE ৫) এ) all ০৪5 BY “অতঃপর আপনি 


যখন অবসর পান সাধনা করুন এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন' 
(সুরা নাশরাহ ৭-৮)। 


উক্ত আয়াত দ্বারা অনেকে ফরয ছালাতের পর প্রচলিত প্রথায় মুনাজাত করা প্রমাণ 
করতে চান। অথচ এর সাথে মুনাজাতের কোন সম্পর্ক নেই। উক্ত আয়াতের অর্থ 
হ'ল, আল্লাহ তার রাসূল (ছাঃ)-কে বলেছেন, দুনিয়াবী কাজকর্ম ও যাবতীয় ব্যস্ততা 
থেকে আপনি যখন অবসর গ্রহণ করবেন তখন সাধারণ ইবাদত বা রাতের ইবাদত 
ও যিকিরের দিকে মনোনিবেশ করুন। ইমাম বুখারী (রহঃ) উক্ত অর্থ নিয়েছেন।+১৯ 
ইবনু আব্বাস (রাঃ) বলেন, ‘আপনি যখন যুদ্ধ, জিহাদ ও সংগ্রাম থেকে অবসর 
হবেন তখন ইবাদতে মনোনিবেশ করুন ।১২ ইবনু মাস“উদ, মুজাহিদ, সুফিয়ান 
ছাওরী, ইবনু আয়া, যায়েদ ইবনু আসলাম, যাহহাক, ইবনু কাছীর প্রমুখ 
মুফাসসিরও এ কথা বলেন১১ ইমাম শাওকানী (রহঃ)ও এ একই অর্থ করেছেন।১২ 
আব্দুর রহমান বিন নাছির সাঁদীও তাই বলেছেন।১ হাসান, কালবী, ক্বাতাদাও 
অন্যত্র উক্ত অর্থ করেছেন।১১ 


ইবনু মারদুবিয়াহ প্রমুখ ইবনু আব্বাস (রাঃ)-এর সুত্রে বলেন, আপনি যখন ফরয 
ছালাত থেকে ফারেগ হবেন তখন দু'আর দিকে মনোনিবেশ করুন এবং আল্লাহর 
কাছে প্রার্থনা করুন ও তার দিকে মনোযোগ দিন। কৃাদাতা, যাহ্হাক, মুক্াতিল, 
কালবীও উক্ত কথা বলেন।”* ইবনু মাসউদ (রাঃ)-এর অন্য মত হ'ল- ছালাত 
থেকে ফারেগ হওয়ার পর বসে দুআয় মনোনিবেশ করবে ।১১৬ 


১১৯. ছহীহ বুখারী, ২/৭৪২ পৃঃ, তাফসীর’ অধ্যায়, উক্ত সূরার তাফসীর দ্রঃ । 
১২০. | ৫ লছ 00215 ১৮1১ 5৮1 ৩৯ 22 213৬ -তানবীরুল মিকৃবাস মিন তাফসীরি ইবনে 


আববাস (বৈরষ্তঃ দারুল আশরাফ, ১৯৮৮/১৪০৯), পৃঃ ৫৯৬; উল্লেখ্য, অতঃপর দুর্বল সূত্রে ফরয 
ছালাতের পরে সাধারণ দু'আর কথা উল্লেখ করা হয়েছে। 


১২১. হাফেয ইমাদুদীন আবুল ফেদা ইসমাঈল ইবনু কাছীর দিমান্ক, তাফসীরুল কুরজানিল আধীম, তাহবৃব্‌ঃ মুছতুফা সাইয়িদ মুহাম্মাদ সহ কয়েকজন (রিয়াযঃ 


দারুল আলামিন কৃত কুতুব, ২০০৪/১৪২৫), ১৪/৩৯৩ পৃ, সূরা নাশরাহ-এর ব্যাখ্যা । 


১২২. মুহাম্মাদ বিন আলী বিন মুহাম্মাদ আশ-শাওকানী, ফাত্হুল কাদার (বৈরুত ছাপা), ৫/৪৬২-৪৬৩ পৃঃ। 
১২৩, ০৮০৪ 4১৫০০ 4৪৯৪ 4878০462144 Ail ০০৮13 -তাইসীরুল কারীমির 


রহমান ফী তাফসীরি রে মনা ন (রিয়াষঃ ইদারাতুল বহুছ আল-ইলমিয়াহ, ১৪১০), পৃঃ ৬৪৬ । 
হাইয়ান, তাফসীর আল-বাহরুল মুহীত্ব (বৈরুত? দারুল কুতুবিল 


ইলমিয়াহ, চিফ ভিটা I 


১২৫, এ Ell উ এ] ৮৪০05 sel এ ৬৩০ এ! ail LSU ৪১৬০ ৩০ LE 13] ফাৎ্হল কৃদীর 


(বৈরুত ছাগা), ৫৪৬২-৪৬৩ গ ইমাম আৰু আবুল্লাহ বিন আহমাদ আল-আনছারী আাল-কুরতৃবী, আল-জামেউল আহকামুল কুরআন (বৈরুতঃ দারুল 
কুতুবিল ইলমিয়াহ, ১৯৯৩/১৪১৩), ২০/৭৪ পু% মুহাম্মাদ ইসাইন ইবনু মাসউদ আল-বাগাভী (মৃতঃ ৫১৬), মুধতাছার তাফসীরুল বাগাতী (রিয়াযঃ দারুস 
সালাম, তাবি), পৃঃ ১০২৪। 


১২৬. তাফসীর ইবনে কাছীর ১৪/৩৯৩ পৃঃ, সূরা নাশরাহ-এর ব্যাখ্যা দ্রঃ। 


৭২ শারঈ মানদণ্ডে মুনাজাত 


উক্ত আয়াত দ্বারা বিশেষ দু'আ অর্থ নিলে তা হবে ছালাতের সালাম ফিরানোর পূর্বে 
তাশাহহুদের পর। যেমন ছহীহ বুখারী, আবুদাউদ, নাসাঈ প্রভৃতি থেকে প্রমাণিত 


হয়েছে।১২৭ ইবনু আব্বাস থেকেও অন্য একটি সূত্রে তাই বর্ণিত হয়েছে ৩০০১1 
(৮2154917821 Lab CUE a ৩ ‘যখন আপনি ছালাত 
শেষে করে তাশাহহুদে বসবেন তৃখন আপনার রবের দিকে মনোনিবেশ করুন এবং 


আপনার যা প্রয়োজন তা চান ।১২৮ ইমাম শা‘বীও অনুরূপ বলেছেন ।১৯ অতএব উক্ত 
আয়াত দ্বারা প্রচলিত মুনাজাত সাব্যস্ত করা কুরআনের অপব্যাখ্যা করার শামিল । 


গাল 33৬৬০ ৩৪০5 2৮৩ 2 এ ntl ৩১৮ 59? 
লিভ 
জাহান্নামে প্রবেশ করবে’ (মুমিন ৬০)। 

1175 ০৩510 6100 2৮৩ তে তিও 6 ১৩ UC গিঃ 
৩3০০ ED ও 98০) 
“আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন আমি তো 
সন্নিকটেই থাকি। প্রার্থনাকারীর প্রার্থনা আমি কবুল করে থাকি যখন সে প্রার্থনা 
করে। কাজেই তারা যেন আমার হুকুম পালন করে এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন 
করে । যাতে তারা সঠিক পথ প্রাপ্ত হয়’ (বোকারাহ ১৮৬)। 
উক্ত আয়াতগুলোতে আল্লাহ তাআলা তাকে ডাকার কথা বলেছেন। এর মধ্যে 
প্রচলিত পদ্ধতিতে ফরয ছালাতের পর ইমাম-মুক্তাদী মিলে মুনাজাত করার দলীল 
নেই। রাসূল (ছাঃ) যে পদ্ধতিতে যে সময়ে এবং যে স্থানে আল্লাহর কাছে দু'আ 
করেছেন ও উম্মতকে শিক্ষা দিয়েছেন, সেভাবেই করতে হবে । ছালাতের পর রাসূল 
(ছাঃ) প্রচলিত পদ্ধতিতে মুনাজাত করেছেন মর্মে কোন প্রমাণই নেই। সুতরাং এই 
আয়াতগুলো দ্বারা মুনাজাতের প্রমাণ পেশ করা মুসলিম জনতার সাথে প্রতারণা করা 
মাত্র । প্রচলিত ভিত্তিহীন মুনাজাতকে জায়েয করার জন্য কতিপয় ছহীহ হাদীছও পেশ 
করা হয় এবং সেগুলোর ভুল অর্থ ও অপব্যাখ্যা করা হয়। কখনো শুধু দু'আ করার 
কথা আছে এমন হাদীছ পেশ করা হয়, কখনো পানি চাওয়া সংক্রান্ত হাদীছগুলো 
উল্লেখ করা হয়, কখনো খোঁড়া যুক্তি দেখা হয়। এগুলো সবই মিথ্যা কৌশল। 
শরী“আতের সাথে কোন সম্পর্ক নেই। 


১২৭. সনদ ছহীহ, ছহীহ তিরমিযী হ/৩৪৭৬, ২/১৮৬, 'দু'আ সমূহ' অধ্যায়, অনুচ্ছেদ-৬৫; ছহীহ নাসাঈ হা/১২৯৩, মিশকাত হা/১৩০, পৃঃ ৮৬; ছহীহ তিরমিযী 


হ/08৭৭, ২১৮৬ পৃঃ সনদ ছহীহ ছহীহ আবদাউদ হ/১৪৮১। 


১২৮. তাফসীর ফাত্হল কাদীর ৫/৪৬৩ পৃঃ। 
১২৯. ৬৩০) ৬৩৭ ৯৪১৬ 4৯] ০০ ০৪১! ফাতহুল কাদার ৫/৫৬২ পৃঃ। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৭৩ 


চতুর্থ অধ্যায় 
প্রচলিত মুনাজাত সম্পর্কে বিশ্ববিখ্যাত মুহাদ্দিছ ওলামায়ে কেরামের মন্তব্য 
প্রচলিত নিয়মটি যে কুরআন-সুন্নাহ ছারা প্রমাণিত নয় তা উপরিউক্ত আলোচনা থেকে 
স্পষ্ট হয়ে গেছে । এক্ষণে এ বিষয়ে বিশ্ববিখ্যাত মুহাদ্দিছ ওলামায়ে কেরাম কি মন্তব্য 
করেছেন তা নিয়ে তুলে ধরা হ'ল- 
আহমাদ ইবনু তায়মিয়াহ -এর মন্তব্যঃ 
জগদিখ্যাত মুজাদ্দিদ শায়খুল ইসলাম ইমাম আহমাদ ইবনু তায়মিয়াহ (রহঃ) তীর 
৩৭ খণ্ডে সমাপ্ত গ্রন্থ 'মাজমূউ ফাতাওয়া'-তে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। 


প্রত্যেক ছালাতের পর করণীয় সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হ’লে তিনি 
ছালাতের পরের যিকির সংক্রান্ত অনেক দু'আ উল্লেখ করেন। অতঃপর তিনি বলেন, 


৫ ০৮ এপা ১ 302 ১3 গর Et ভি 7 ৬১ এও 


নীট রন র্যা রর বাতি FR থেকে 
কেউই বর্ণনা করেননি’ ৷” একটু পরে তিনি বলেছেন, 
122০ 053 এত ঝা এত পি 0০04 Bes Le All CON GS 
| 1১0 ৮৬ উঠ 24১8 এস ও LF ভন Et 
As ECL EE EO EEL 
‘এতে কোন প্রকার সন্দেহের অবকাশ নেই যে, ইমাম ও মুক্তাদী সম্মিলিতভাবে 
দু'আর নিয়মে রাসূল (ছাঃ) ফরয ছালাত সমূহের পরে দু'আ করেননি । যেমনটি 
তিনি অন্যান্য যিকির সমূহ করতেন । যদি তিনি এভাবে দু'আ করতেন তাহ'লে তার 
ছাহাবায়ে কেরাম বর্ণনা করতেন, অতঃপর তাদের থেকে তাবেঈগণ এবং 


তাবেঈগণের থেকে আলেমগণ (মুহাদ্দিছ) অবশ্যই বর্ণনা করতেন। যেমনভাবে তারা 
(শরী‘আতের) অন্যান্য বিষয়গুলো বর্ণনা করেছেন’ ৷* 


অতঃপর ফরয ছালাতের পর ইমাম-মুক্তাদী সম্মিলিতভাবে দু'আ করা জায়েয কি-না 
জিজ্ঞেস করা হ'লে তিনি পরিষ্কার জবাব দিয়ে বলেন, 


১. এ, মাজমুউ ফাতাওয়া, ২২ খণ্ড, পৃঃ ৫১৬। 
২. মাজমূউ ফাতাওয়া, ২২ খণ্ড, পৃঃ ৫১৭। 


৭৪ শারঈ মানদণ্ডে মুনাজাত 

EN 558 2০ ভে সদ 2৮০০9 চপ ভা I 

৩ 540 ০4০ ১ ৮৩১ ও LN ALS এড ঝা এতে ভার ১০ এ৩ 
৮০৬০ ও 2 এজি 0 90 2 ৫ 

‘যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য । ছালাতের পরে ইমাম-মুক্তাদী সম্মিলিত ভাবে দু'আ 

করা বিদ'আত । ইহা রাসূল (ছাঃ)-এ যুগে ছিল না, বরং তার দু'আ ছিল ছালাতের 

ভিতর। কেননা মুছন্লী ছালাতের ভিতরে তার প্রভুর সাথে মুনাজাত করে । সুতরাং 


যখন সে মুনাজাতের হালাতে তার জন্য দু'আ করবে তখন তা এ ব্যক্তির জন্য 
উপযোগী সময়’ | তিনি আরো বলেন, 


5৮ গ্ 


৮০4০] এ ০০০ 4 এ এ ৩ ৪০৯ এ LU) 2 
rd dl 2০ ১) 4৬ তক এ নও ক) এ 2 ১০৪ 


১৫9 42১৮৮ ১8 90 ৯9 DE DH ১০৩০ ৩ 
2 NE a 2042 রি al 9৫ 000 ০৪৮ ৮1580? ১:15 4০ 

. 9 55509 গাও ৩৬১ Le 
‘যথাযোগ্য দৃষ্টিকোণ থেকে স্পষ্ট হয়েছে যে, মুছন্তী তার প্রভুর সাথে মুনাজাত করবে 
যতক্ষণ সে ছালাতের মধ্যে থাকবে এবং যতক্ষণ সে ফিরে না বসবে । কেননা সে 
তার প্রভুর সঙ্গে মুনাজাত করে। এ সময় দু'আ করা তার অবস্থার সাথে 
সামঞ্স্যশীল। আর যখন সে আল্লাহর সাথে মুনাজাত থেকে মানুষের দিকে ফিরবে 
তখন সে আর দু'আ ও মুনাজাতের স্থানে থাকবে না। বরং সে আল্লাহর জন্য যিকির 
ও প্রশংসার স্থানে থাকবে । সুতরাং মুনাজাত ও দু'আ তখনই করবে যখন সে 
ছালাতের মধ্যে আল্লাহর দিকে মুখ ফিরানো অবস্থায় থাকে । আর ছালাতের পরের 
অবস্থায় প্রশংসা ও যিকির করাই সর্বাধিক উত্তম’ | 


তিনি অন্য এক প্রশ্নের জবাবে বলেন, 
১৪০০৮ এ % EEE আআ একে CC 
35176051815 701752145 2285 55517 


07451515555 


৩. মাজমুউ ফাতাওয়া ২২ খণ্ড, পৃঃ ৫১৯। 
৪. মাজমুউ ফাতাওয়া, ২২/৫১৮ পৃঃ । 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৭৫ 


‘যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর রাসূল (ছাঃ) ও মুক্তাদীগণ পাচ ওয়াক্ত 
ছালাতের পরে সম্মিলিতভাবে দু'আ করতেন না। যেমন কেউ কেউ ফজর ও 
আছরের পরে করে থাকে । এমনটি কারো পক্ষ থেকে বর্ণিত হয়নি এবং ইমামগণের 
মধ্যে কেউ তাকে মুস্তাহাবও বলেননি? ।৫ 


(২) আল্লামা ইবনুল ক্বাইয়িম (৬৯১-৭৪১হিঃ)-এর মন্তব্যঃ 
উক্ত প্রথার ব্যাপারে ইবনুল কাইয়িম (রহঃ) তার “যাদুল মা‘আদ' গ্রন্থে বলেন, 


EAE BT HO ARE 


EB তা ww ০৪ 
“ছালাতের সালাম ফিরানোর পর ক্বিলার দিকে মুখ করে কিংবা মুক্তাদীদের দিকে 
মুখ করে দু'আ করা রসূলুল্লাহ ছো)-এর ত্রীকার অন্তর্ভুক্ত নয়। এমন পদ্ধতি রাসূল 


(ছাঃ)-এর পক্ষ থেকে বর্ণিত হয়নি। না ছহীহ সনদে না কোন হাসান সনদে’ ৷* 
অতঃপর তিনি বলেন, 


৮৯ ৮৩৮ 2 2 PD 2a ০৯ a এ১ ৩ ৭; 
bs ৪2 ৬ পু) ৩ 33১ ০ sal EEA ০১0 ৩৩০, এ এ! 574 


Ups নার্স চি সি 4 এ০ 5 Ss এ ১০৫ Ul % 
77856774755 EEL 
৭:১০ 057 এত 0309 Ee ০১ 6171 

‘বিশেষ করে ফজর ও আছর ছালাতের পরও রাসূল (ছাঃ) এটা করেননি, তার 
খলীফাদের মধ্যেও কেউ করেননি এবং তিনি উম্মতকে এ ব্যাপারে দিক-নির্দেশনাও 
দেননি ।.. মূলতঃ সংশ্লিষ্ট দু'আ সমূহ ছালাতের সাথে সম্পৃক্ত, যা সে ছালাতের 
মধ্যেই করেছে । আর তা ছালাতের মধ্যে করার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে। 
তাছাড়া এটাই মুছন্্রীর জন্য উপযুক্ত স্থান । কেননা সে যতক্ষণ ছালাতের মধ্যে থাকে 
ততক্ষণ তার রবের সম্মুখে থেকে তার সঙ্গে মুনাজাত করে। যখনই সে সালাম 
ফিরায় তখনই মুনাজাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর উক্ত অবস্থাই হল রবের 
সামনে দাড়ানো ও তার নিকটবর্তী হয়ে জন্য উপযোগী । সুতরাং কেমন করে 


মুনাজাত অবস্থায় তার নিকটবর্তী হয়ে ও তার অভিমুখে দণ্ডায়মান হয়ে তার কাছে 
প্রার্থনা না করে সালাম ফিরানোর পর কিভাবে চাওয়া যায়? ৷" 


৫. মাজমুউ ফাতাওয়া, ২২ খণ্ড, পৃঃ ৫১২। 
৬. যাদুল মা'আদ ১/২৪৯পৃ৪। 
৭. যাদুল মা'আদ ১/২৪৯-৫০। 


৭৬ শারঈ মানদণ্ডে মুনাজাত 


অতঃপর তিনি নিজেই ছালাতের পর মুছন্ত্রীদেরকে হাদীছে বর্ণিত যিকির সমূহ, 
তাসবীহ, তাহলীল, তাহমীদ ও তাকবীর পাঠ করার কথা বলেছেন ।” তাছাড়া তিনি 
অন্য গ্রন্থে প্রচলিত পদ্ধতিতে দু'আ করার কঠোরভাবে প্রতিবাদ করেছেন। রাসূল 
(ছাঃ) যে ছালাতের পর দু'আ করেননি তার প্রমাণ হিসাবে তিনি বলেছেন, 


চা ৮০02 5১ 5 ৯) OE IE IE ৮৬৭ এ 
2 8 gu সি ৫ পু 


‘রাসূল (ছাঃ) ছালাতের পরে মুক্তাদীদের দিকে মুখ করে দু'আ করেননি এবং 
মুক্তাদীরা তার দু'আয় ফজর ও আছর কিংবা সমস্ত ছালাতের পরে সর্বদা আমীন 
আমীন বলেননি । ফলে এটা করা নিষেধ । যা রাসূল (ছাঃ) থেকে ছোট, বড়, পুরুষ 
ও মহিলা একজনও বর্ণনা করেনি? ।৯ 


(৩) সউদী আরবের স্থায়ী গবেষণা ও ফাতাওয়া বোর্ডের সিদ্ধান্ত 


সউদী আরবের আন্তর্জাতিক স্থায়ী ফাতাওয়া বেডি প্রচলিত মুনাজাত সম্পর্কে যে 
ফাতাওয়া প্রদান করেছেন তা নিয়ে তুলে ধরা হ'লঃ 


(ক) ৩৯০১ নং প্রশ্নোত্তরে বলা হয়েছে, 

cL) ০ নি yl Sn ws ৩৪1১ Ly af 7228 

গৈ ০০ এপ 0 এ 5 205 06 জে ০৫০ 922৮0 nlf 
LE dl পে) এও চিত 9 নও এডি ঞ। এনে 


“ফরয ছালাত সমূহের পর দু'আ করা সুন্নাত নয়, যদি তা হাত তুলে করা হয়, চাই 
ইমাম একাকী হোক বা মুক্তাদী একাকী হোক অথবা ইমাম-মুক্তাদী একত্রে হোক; 
বরং এটা বিদ“আত । কারণ এটা না নবী করীম (ছাঃ) থেকে বর্ণিত হয়েছে, না তার 
ছাহাবীগণ থেকে বর্ণিত হয়েছে’ 1১০ 


(খ) উক্ত বোর্ড অন্যত্র ৫৫৬৫ নং ফাতাওয়াতে বলেন, 
০ ১4 ও এ 9 ধা এ ৩ 02 বু ফা এতে ০০ ELS 
El (এ Las A UG ও পন এ (00 ৮৩০ ও La 3 


৮. এ ১/২৫০পৃ:। 

৯. আলোচনা দেখুনঃ এ, ২/২৮১-৮২ পৃঃ। 

১০. ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ নিল বুহুছিল ইলমিয়াহ ওয়াল ইফতা (রিয়াযঃ আর-রিয়াসাহ ইদারাতুন বৃহ্ই আল-ইলমিয়াই ওয়াল ইফতা, ৪র্থ রকাশঃ 
২০০২ ই/১৪২৩ হি), %১০৩ পৃঃ, ফাতাওয়া নং ৩৯০১। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৭৭ 


‘আমরা যা জানি তাতে ফরয ছালাতের সালামের পরে হাত তুলে দু'আ করা নবী 
করীম (ছাঃ) থেকে সাব্যস্ত হয়নি। তাই ফরয ছালাতের সালামের পরে দু'হাত তুলে 
দু'আ করা সুন্নাত বিরোধী কাজ? ৷” 


(গ) অন্য এক প্রশ্ৌততরেপরশ্নকারীকে লক্ষ্য করে উক্ত বোর্ড বলেছেন, 


1১| uy রগ ৬" 0 ও Es ৮ ০১০১০, 19 08 ৩০৮৯ uf ~~ U 
ho 29৮৮৭ 4 HY EN এ তর ০ এ tg LS 
‘ফরয ছালাত থেকে ফারেগ হয়ে ইমাম দু'আর জন্য হাত তুলবে এবং মুক্তাদীরা তার 


অনুসরণ করবে মর্মে আপনি যা প্রশ্নে উল্লেখ করেছেন, শরী“আতে তার কোন ভিত্তি 
আছে বলে আমাদের জানা নেই’ ৯২ 


(ঘ) অন্য এক ফৎওয়ায় বলা হয়েছে, 
১2 ৩ এ মজা i জা oS Se পরি উপ 


0৫৮ ৪2:85 ০:৮৫. 


ভি ৮৩২০ 2০০৩) 890 ip rl ৩ এক ৮০ 5585 275 
El ৮০ এ 


৮৮ 


রাসূল (ছাঃ) এ জন্য ছাহাবীদের কাউকে তলব করেননি যে, সে তার সাথে একত্রিত 
হয়ে দু'আ করবেন। কতিপয় লোকেরা ছালাতের পর দলবদ্ধভাবে সুরা ফাতিহা পড়া 
এবং দু'আ করার যে প্রথার আমল করছে তা বিদ'আতের অন্তর্ভূক্ত" ।+ 


(8) সউদী আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফাতাওয়াঃ 


(ক) ফরয ছালাতের পরে প্রচলিত দু'আর ব্যাপারে সউদী আরবের সর্বোচ্চ উলামা পরিষদ 
যে ফাতাওয়া দিয়েছেন, তা নিয়ে তুলে ধরা হ'লঃ 


এ (354 1580 £ 5252 ০০ El এপ এত জি sl 
EE SY ESL i 090 ১০০ ৩০ ocd Lh 
EMT ELS eS 
ENO ত ৩০০৭ সি কও অজ এ SY এট 

LN 


১১. ফাতাওয়া লাজনা আদ-দায়েমাহ, ৭/১০৪ পৃঃ, ফাতাওয়া নং ৫৫৬৫ । 
১২. ফাতাওয়া লাজনা আদ-দায়েমাহ, ৭/১০৪-৫ পৃঃ, ফাতাওয়া নং ৫৭৬৩ । 
১৩. ফাতাওয়া লাজনা আদ-দায়েমাহ, ৭/১২১-২২পৃঃ, ফাতাওয়া নং ৩৫৫২ ৷ 


৭৮ শারঈ মানদণ্ডে মুনাজাত 


‘পাঁচ ওয়াক্ত ফরয ছালাত ও নফল ছালাত সমূহের পর সজোরে দু'আ পাঠ করা 
অথবা দলবদ্ধভাবে গদবাধা দু'আ করা নিকৃষ্ট বিদ'আত । কারণ এরূপ দু'আ 
রাসূলুল্লাহ (ছাঃ) এবং তার ছাহাবীদের যুগে ছিল না। যে ব্যক্তি ফরয ছালাতের পর 
অথবা নফল ছালাতের পর দলবদ্ধভাবে দু'আ করে সে যেন আহলে সুন্নাত ওয়াল 
জামা'আতের বিরোধিতা করে’ ।** 


(খ) উক্ত পরিষদ আরেকটি নিম্নোক্ত ফৎওয়া প্রদান করেছেন, যা শিরোনাম সহ হুবহু 
উল্লেখ করা হ'লঃ 


af 


2৩৪ 2 Laid 2 se 


০ 4 40 ৭258 894৮ 


১১০০০ 4448 রো 8০ 3১49৩85৮৭০০ :01 


চর 


৩ 


এ 


18558 


dh Lo 42509 বডি ঝা এর a5 Eh বসন? তর YS 


পপ 


এ di একে এ ৩ 5 এড diy dsl al ৮25 5 পু এও 


০৮০ ৬ কি 


৩০৮ টি ০০৬৭ ৩০ PIE ০০০ ১৩? ১৫ 3400 
২১৪ বি 4০ এ ডি Jy ১৪০৩১ ০১১৩, SHEE ১০ ১০৯৮ । 


SL এ ৮ ওত 4 2) 2 এ এ 94৪ ১১৩ এ 
|? এ ০০ 00৬ TEE 24 BH J এ এডি ৩ LS 


A 


৯ 


oz Boao 48৫ 


le 23১০ 58 
‘ফরয ছালাতের পরে দলবদ্ধ দুআ প্রসঙ্গ’ 


প্রশ্নঃ ফরয ছালাত সমূহের পরে ইমাম এবং মুক্তাদী প্রত্যেকে সম্মিলিতভাবে দু'আ 
করা কি জায়েয? 


উত্তরঃ ইমাম-মুক্তাদী সম্মিলিতভাবে দু'আ করার প্রমাণে রাসুলুল্লাহ (ছাঃ) থেকে, 
কথা, কর্ম ও অনুমোদনগত (কাওলী, ফে‘লী ও তাক্করীরী) কোন হাদীছ আমরা 
অবগত নই। আর একমাত্র রাসূলুল্লাহ (ছাঃ)-এর আদর্শের অনুসরণেই রয়েছে 
যাবতীয় কল্যাণ । ছালাত আদায়ের পর ইমাম-মুক্তাদীর দু'আ সম্পর্কে রাসূল (ছাঃ)- 
এর আদর্শ স্পষ্ট দলীল দ্বারা প্রমাণিত আছে, যা তিনি সালামের পর পালন করতেন। চার 


১৪. হাইয়াতু কিবারিল ওলামা ১/২৪৪ পৃঃ। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৭৯ 


খলীফাসহ অন্যান্য ছাহাবী এবং তাবেঈগণ যথাযথভাবে তার আদর্শ অনুসরণ 
করেছেন। যে ব্যক্তি তার আদর্শের বিরোধী কোন আমল চালু করবে, সেই আমল 
পরিত্যাজ্য হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, “যে ব্যক্তি আমার নির্দেশ ব্যতীত কোন 
আমল করবে তা পরিত্যাজ্য” ।” কাজেই যে ইমাম হাত তুলে দু'আ করবেন এবং 
মুক্তাদীগণ হাত তুলে আমীন আমীন বলবেন তাদের নিকটে এ আমলের পক্ষে দলীল 
চাইতে হবে । অন্যথা (তারা দলীল দেখাতে ব্যর্থ হ'লে) তা পরিত্যাজ্য হবে’ ।৯৬ 


(গ) সর্বোচ্চ ওলামা পরিষদ অন্য এক ফৎওয়ায় বলেন, 


4 ১০0 ০৮ Uj UL ০০? El 
৪৪ 2৫৯1 ০ ১০৭] 21501 = ৮০০৪ ২ Dis 5, ২০১০ 
৪ শপ ১ ৩৬19 ০ ॥ 5 < El চারি es lis ৬১ 
৩১ এ 5745 ১৫০3 ১৭ Sf > “এ ৩৩৩ ৭৮ 


82876752547 
“ইমাম সালাম ফিরানোর পর একই সরে দলবদ্ধ দু'আ করা সম্পর্কে আমরা 
শরী'আতের কোন দলীল জানতে পারিনি । এব্যাপারে “স্থায়ী গবেষণা ও ফাতাওয়া 
বোর্ডের’ ফাতাওয়া রয়েছে। যেমন- ‘ফরয ছালাত সমূহের পর দু'আ করা সুন্নাত নয়, 
যদি তা হাত তুলে হয়, চাই ইমাম একাকী হোক বা মুক্তাদী একাকী হোক অথবা 
ইমাম মুক্তাদী একত্রে হোক; বরং এটা বিদ'আত । কারণ এটা না নবী করীম (ছাঃ) 
থেকে বর্ণিত হয়েছে, না তার ছাহাবীগণ থেকে বর্ণিত হয়েছে’ ৷* 


(৫) সউদী আরবের সাবেক গ্যাণ্ড মুফতী শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন 
বায (১৩৩০-১৪২০হিঠ/১৯১৩-১৯৯৮)-এর মন্তব্যঃ 


(ক) শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রহঃ)-কে উক্ত বিষয়ে প্রশ্ন করা 
হ’লে তিনি বলেন, 
1 


১৫. বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪০। 

১৬. হাইয়াতু কিবারিল ওলামা, ১/২৫৭ পৃঃ। 

১৭. ফাতাওয়া হাইয়াতি কিবারিল ওলামা ১/২৪১; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ লিল বুহুছিল 
ইলমিয়্যাহ ওয়াল ইফতা (রিয়াযঃ আর-রিয়াসাহ ইদারাতুল বুহুছ আল-ইলমিয়্যাহ ওয়াল ইফতা, ৪র্থ 
প্রকাশঃ ২০০২ ই/১৪২৩ হিঃ), ৭/১০৩ পৃঃ, ফাতাওয়া নং ৩৯০১। 


৮০ শারঈ মানদণ্ডে মুনাজাত 


“আমরা যা জানি তা হ'ল নবী করীম (ছাঃ) এবং ছাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত 
হয়নি যে তারা ফরয ছালাতের পরে হাত তুলে দু'আ করেছেন। এজন্য পরিষ্কার বুঝা 
যায় এটা বিদ'আত? ।১৮ 


(খ) মাননীয় মুফতী অন্যত্র বলেন, 


০৯৪৬ (0154 নিজে a শে ১৮৭০০ বি এ) LS 
ef 1 ৯১১০ ৩ SUG ও) 9১? রর ৩ 10 স্পা cl 


ইমাম দু'আ করবে এবং মুক্তাদীরা তাদের হাত তুলে আমীন আমীন করবে এই 
প্রথার কোন ভিত্তি নেই; বরং এটা বিদ'আত, যা বর্জন করা ওয়াজিব। আর উত্তম 
হ'ল সে ছালাতের ভিতরে সিজদায় ও সালামের আগে দু'আ করবে" ৷ 


(গ) তিনি অন্য আরেক জায়গায় বলেন, 

৮১8) ১০ ৩৪১ ৮ ০2 এড ওটি BI 

9 এদিক এ প্র ৩৮ এ? আনা আট ৩৮ জা ৩: 
৮৮০০ ০৯ ৪৯৮ 

‘রাসূল (ছাঃ)-এর যুগে যে সমস্ত স্থানে দু'হাত তুলে দু'আ করার প্রমাণ পাওয়া যায় 

না সে স্থানগুলোতে হাত তুলা যাবে না। যেমন- পাচ ওয়াক্ত ফরয ছালাতের পর, দুই 


সিজদার মাঝে, ছালাতের সালাম ফিরানোর আগে এবং জুম'আ ও দুই ঈদের খুতবার 
মাঝে । কেননা রাসূল (ছাঃ) এ সমস্ত স্থানগুলোতে হাত তুলেননি' ৷* 


(৬) শায়খ আল্লামা নাছিরুদ্দীন আলবানী (১৩৩৩-১৪২০হিঃ)-এর মন্তব্যঃ 


সুনানে আরবা সহ অন্যান্য হাদীছ গ্রন্থের ছহীহ ও যঈফ হাদীছের পার্থক্যকারী এবং 
এ সম্পর্কে বিশাল বিশাল বহু গ্রন্থের প্রণেতা জগদিখ্যাত মুহাদ্দিছ আল্লামা শায়খ 
মুহাম্মাদ নাছিরুদ্দীন আলবানী (রহঃ)) উক্ত বিদ“আতী পদ্ধতিতে দু'আকারীদের প্রতি 
ঘৃণা পোষণ করে এ প্রথাকে বিদ“আত বলে ধিক্কার দিয়েছেন। 


১65৮9 ৬১৩ ডট তি ISLA মস তে খু ০৩ 


১৮. এ, মাজমূউ ফাতাওয়া ওয়া মাকালাতুন মুতানাওয়াহ (রিয়াষঃ রিয়াছাহ ইদারাতুল বৃহ্ছ আল-ইলমিয়্যাহ 
ওয়াল ইফতা, ৩য় প্রকাশঃ ১৪২৩ হিঃ), ১১/১৬৭ পৃঃ ফরয ছালাতের পর দু'আ সংক্রান্ত আলোচনা" দ্রঃ। 

১৯. মাজমুউ ফাতাওয়া, ১১/১৭০ পৃঃ। 

২০. মাজমূউ ফাতাওয়া, ১১/১৬৭ পৃঃ ফরয ছালাতের পর দু'হাত উঠিয়ে দু'আ করার হুকুম সংক্রান্ত আলোচনা দ্রঃ। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৮১ 


‘উল্লিখিত স্থানে হাত তুলার ব্যাপারে শরী“আতে কোন কিছু বর্ণিত হয়নি । ... এমনকি 
এ ব্যাপারে নির্ভরযোগ্য একটি হাদীছও নেই’ ।৯* তিনি অন্যত্র প্রচলিত মুনাজাতকে 
বিদ'আত আখ্যা দিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং যারা মুনাজাত করে 


১০১০৭) 9 ০১*১2১৪ ১৪০ ৪ 6 ৩১ ০ 525 2 9৯15৩ 
৩0 0 হত 
“এই কাজ করা তাদের মতই যারা দ্বীনের মধ্যে বিদ'আত করাকে ভাল মনে করে 


এবং অকাট্য দলীল সাব্যস্ত করার জন্য শরী“আতের পূর্ণাঙ্গতার উপর দলীল কায়েম 
করে না’ অতঃপর তিনি তাদের জন্য হেদায়াত কামন করেছেন এভাবে- ৷ 20৮০১ 


42/144 ৮৪ এ “আমরা আমাদের এবং তাদের জন্য আল্লাহর কাছে হেদায়াত কামনা 
করছি" ।২২ 

(৭) শায়খ মুহাম্মাদ ইবনু ছালেহ আল-উছায়মীন (১৯২৭-২০০১ খৃঃ/১৩৪৭- 
১৪২১হিঃ)-এর মন্তব্যঃ 


(ক) আল্লামা শায়খ ওছায়মীন (রহঃ)-কে ফরয ছালাতের পর মুছন্্লীদের 
সম্মিলিতভাবে হাত তুলে দু'আ করা সম্পর্কে প্রশ্ন করা হ'লে তিনি এ ব্যাপারে 
৬০৭ elm dr) এত ON UB a ০800 63 ০০০ 5 গত 


SLU ২১৫15 ৩৮ ০ Lay) 2০ এ 


‘ফরয ছালাত সমূহের পরে দু'আ করা ও দু'হাত তুলা যদি সম্মিলিতভাবে হয় যেমন- 
ইমাম দু'আ করে আর মুক্তাদীগণ আমীন আমীন বলে তাহ'লে তা নিঃসন্দেহে 
বিদ“আত হবে’ ।২৩ 
(খ) এছাড়া শায়খ ওছায়মীন (রহঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, ছালাতের পর দুআ 
করা এবং দু'হাত তুলার হুকুম কি? (€ 24 | EE AS SEU) 
উত্তরে তিনি বলেন, 


২১. এ, সিলসিলা যঈফাহ, ২য় সংস্করণ, ৩/৩১ পৃঃ । 
২২. বিস্তারিত দেখুনঃ হা/৫৭০১-এর আলোচনা । 
২৩. আল্লামা ওছায়মীন, মাজমুউ ফাতাওয়া, ১৩/২৫৮ পৃঃ ॥ 


৮২ শারঈ মানদণ্ডে মুনাজাত 


91) ০০5৫ এ ০ Ua ভু ০৭ of 6৮৭ ৩৮ Sl 
(5৩ 8 2০০ তা I EN SEAL 58 
১০০ 2০ ০০০৮ (5 ৩০১ 01 0 খু ঞ। এতে চিঠি 2599 ০৫০ 

লড়ে হাতি তে গে টি 0৩ পে Le 
উত্তরঃ ছালাত শেষ করে দু'হাত তুলা এবং দু'আ করা শরী“আতের অন্তর্ভূক্ত নয়। 
যদি সে দু'আ করতে চায় তাহ'লে ছালাতের মধ্যে দু'আ করা উত্তম, সালাম 
ফিরানোর পর দু'আ করার চেয়ে। আর এটাই রাসূল (ছাঃ) এরশাদ করেছেন, যা 


ইবনু মাসউদ (রাঃ)-এর হাদীছে বর্ণিত হয়েছে। রাসূল (ছাঃ) তাকে তাশাহহুদ 
শিক্ষা দিয়ে বলেছিলেন, “অতঃপর তুমি (তাশাহহুদে) যা ইচ্ছা তাই চাইবে? ।১ 


(৮) আবু আব্দুর রহমান জাইলান-এর বক্তব্যঃ 
১ এ ০৬৭৯ ৩৬ 4)...658 fd এ ০0 উড ০৩০ ০০ 
0০ ১$)55 Al soll আও ০৯৮ শ০ ৪০৪ (>) 44 ৩1১৬] 
৮৮ Al ৩০৩১ ৬৮ SG ৮০০০ 30201 ১ ৪৬০০ ৪৮১০০৫৬৪১৬৭ 
3 ০৭ 129 ০3১ 2১০] Ft ৩০ Bd এ ১৯ ০90 YS ও তি E 
টে RELL all cl bal এ 9৪40 96 042 5৩৪ 91 ১১ ০৪৭ 
Lge 5595 LD am এট BUN Je Dl loi 
‘ফরয ছালাতের পর সম্মিলিতভাবে দু'আ করা বিদ'আত ৷ ছালাতের পর এই দু'আ 
করা বিদ“আত হওয়ার কারণ হ'ল, ছালাতের পরে সাধারণভাবে দু'আ পাঠ করার 
বিধান শরী“আত থাকার পরেও তা করা । কারণ এর সাথে সংযুক্ত হয়েছে সম্মিলিত 
পদ্ধতি এবং বাধ্যতামূলকভাবে প্রত্যেক ছালাতের পর করা । ফলে তা ছালাতের 
অন্যান্য আহকাম সমূহের মধ্যে একটি আহকামে পরিণত হয়েছে। বরং কোন কোন 
দেশে এই বিষয়টি এমন পর্যায়ে গেছে যে, মূর্খরা মনে করে যে ছালাতের পর 


সম্মিলিতভাবে দু'আ করা ছালাতের মধ্যকার সংশ্লিষ্ট বিষয়। তা যেন ছালাতের 
পরের সুন্নাত ছালাতের ন্যায় অথবা তার চেয়েও বেশী গুরুতৃপূর্ণ” ।২৫ 


২৪. এ, ফাতাওয়া আরকানিল ইসলাম, পৃঃ ৩৩৯, নং ২৬২; এ, ফাতাওয়া ১৪/৩৯৩। 
২৫. এ, আদ্দু'আ ওয়া মানযিলাতুহু মিনাল আবকীদাতিল ইসলামিয়াহ, ২য় খণ্ড, পৃঃ ৬৬৯ -গৃহীতঃ 
আকরাম্যযামান বিন আব্দুস সালাম, বিভ্রান্তির বেড়াজালে মুনাজাত, পৃঃ ৫৬। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৮৩ 


(৯) ইবনুল হাজ্জ মাক্বীর বক্তব্যঃ 
আল্লামা ইবনুল হাজ্জ মাকী (রহঃ) বলেন, 
রে 
ডি ৮ 27৮ (৯৮) টি ১১১০০ মারব is; ৩৩১ ৬ 12 
৮০০০৬০০০০৩৬ 
বাত HEE তিনি কোন ছালাত 
আদায় করে সালাম এবং দু'হাত তুলে দু'আ করেছেন আর মুক্তাদীগণ 
তাঁর দু'আর সাথে আমীন আমীন বলেছেন। অনুরূপ তীর পরে খুলাফায়ে রাশেদীন 
এবং অন্যান্য ছাহাবীগণ থেকেও বর্ণিত হয়নি। কারণ এ ধরনের কোন কিছু রাসূল 
(ছাঃ) এবং ছাহাবীদের মধ্য হতে একজনও করেননি । সুতরাং সিঃসন্দেহে তা করার 
চেয়ে ছেড়ে দেওয়া অধিক উত্তম; বরং উহা করা বিদ “আত? ।২৬ 
(১০) আল্লামা মাজদুদ্দীন ফিরোজাবাদীর বক্তব্যঃ 
মাজদুদ্দীন ফিরোজাবাদী (রহঃ) বলেন, 
ও এ ক এ ৪১৬ ০৮ GL SE ০১০ ০৪ LSI এ৬৪ এ ৪৬৭০ Uf 
৬৪১৬৭ ০৫ চৈ oll lis 0 তল 03৮০3 le 
“ফরয ছালাতের সালাম ফিরিয়ে সম্মিলিতভাবে ইমামগণ যে মুনাজাত করে থাকেন 
তা কখনো রাসূল (ছাঃ) করেননি এবং এ সম্পর্কে একটি হাদীছও পাওয়া যায়নি’ ।২? 
(১১) আল্লামা ওবায়দুল্লাহ রহমানী মুবারকপুরীর মন্তব্যঃ 
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আহলেহাদীছ বিদ্বান মিশকাতের ভাষ্য 'মির'আতুল মাফাতীহ'- 
এর প্রণেতা আল্লামা ওবায়দুল্লাহ রহমানী মুবারকপুরী (রহঃ) বলেন, “ফরয ছালাত শেষে 
এডি 55781 8575 
ও মুক্তাদীদের স্বশব্দে ‘আমীন’ ‘আমীন’ বলার প্রথাটি দ্বীনের মধ্যে একটি নতুন সৃষ্টি। রাসূল 
(ছাঃ) ও ছাহাবায়ে কেরাম হ'তে ছহীহ ও যঈফ সনদে কোন দলীল নেই’ ৯ 
(১২) মাওলানা আলীমুদ্দীনের বক্তব্যঃ 
“বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস'-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও প্রধান 
মুফতী আবু মুহাম্মাদ আলীমুদ্দীন (রহঃ) ফরয ছালাতের পর প্রচলিত পদ্ধতিতে দু'আ 
করা ও জুম'আর দিন দুই আযান দেওয়ার প্রতিবাদে ‘দুই আযান ও মুনাজাত’ নামে 
একটি বই লিখেছেন। তিনি তার ১৯৭১ সালে লেখা “কিতাবুদ দুআ!’ নামক পুস্তকে বলেন, 


২৬. আল-মাদখাল ২/২৮৩ পৃঃ -গৃহীতঃ ...... 
২৭. সিফরুস সা'আদাত, পৃঃ ২০; গৃহাতঃ সন্মিলিত মুনাজাত, পৃঃ ১৭। 
২৮. আল্লামা মুহাদ্দিছ ওবায়দুল্লাহ মুবারকপুনী, মাসিক মুহাদ্দিছ (বেনারসঃ জুন ৮২), পৃঃ ১৯-২৯। 


৮৪ শারঈ মানদণ্ডে মুনাজাত 


‘মোটকথা ফরজ নামায পর র লা 
সাহাবাগণ সমবেতভাবে হাত “আমীন, আমীন’ করিলেন- এই বিশেষ 
পদ্ধতিটির বর্ণনা সেহাহ সেত্তার হাদীছে কিংবা হাদীছের অন্যান্য গ্রন্থে নির্ভরযোগ্য 
কোনও একটি সনদ দ্বারা প্রমাণিত হইতে দেখা যায় নাই। অথচ একথা অনস্বীকার্য 
যে, যত লোকের দু'আ কবুল হইবে তন্মধ্যে রাসূল (ছাঃ)-এর স্থান সর্বাথে। অতএব 
যেমন তিনি সাহাবাগণকে লইয়া কুনুত পড়িয়াছিলেন অনুরূপ ফরজ নামাযান্তে দু'আ 
করিলেন এবং সাহাবাগণ “আমীন, আমীন’ করিলেন এইরূপ স্পষ্টভাবে খোলাখুলি 
বর্ণনা অধুনা প্রচলিত নির্ভরযোগ্য হাদীছের গ্রন্থে পাওয়া যায় না” ।১৯ 


অতঃপর মাননীয় লেখক বলেন, “সমবেতভাবে প্রচলিত প্রথায় দুআ করিবার নিয়মটি 
একটি মিষ্টি বেদআত । সুন্নাতে মুহাম্মাদীয়ার মধ্যে এক অভিনব অনুপ্রবেশ” 1% 
(১৩) প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের মন্তব্যঃ “আহলেহাদীছ 
আন্দোলন বাংলাদেশ'-এর আমীর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের 
সাবেক চেয়ারম্যান প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, 

“ফরয ছালাত শেষে সালাম ফিরানোর পরে ইমাম ও মুক্তাদী সম্মিলিতভাবে হাত 
উঠিয়ে সরবে দো'আ পাঠ ও মুক্তাদীদের সশব্দে ‘আমীন’ ‘আমীন’ বলার প্রচলিত 
প্রথাটি দ্বীনের মধ্যে একটি নতুন সৃষ্টি' |, 

এছাড়া বিশ্ববিখ্যাত ইতিহাস গ্রন্থ 'আর-রাহীকুল মাখতুম” সহ অন্যান্য মূল্যবান 
গ্রন্থের প্রণেতা আল্লামা ছফিউর রহমান মুবারকপুরী, “আইনী তুহফা সালাতে 
বড় আলিম আল্লামা আব্দুর রউফ ঝাণ্ডানগরী, মাওলানা আব্দুন নূর সালাফী, মাওলানা 
হাবীবুল্লাহ খান রহমানী, দেশবরেণ্য আলেমে দ্বীন ও শ্রেষ্ঠ মুনাধির মাওলানা আব্দুর 
রউফ, আব্দুল খালেক সালাফী প্রমুখ প্রচলিত মুনাজাতকে বহু পূর্বেই বিদ'আত 
বলেছেন এবং প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানের সমস্ত আহলেহাদীছ সংগঠন এবং 
জামি“আহ সালাফিয়া করাচী মাদরাসা সহ অন্যান্য সকল প্রতিষ্ঠান ও মসজিদ সমূহ 
থেকে এই বিদ'আত উঠে গেছে। ভারতের ‘অল-ইণ্ডিয়া জমঈয়তে আহলেহাদীছ' সহ 
অন্যান্য সংগঠন এবং আহলেহাদীছের এতিহ্যবাহী প্রতিষ্ঠান জামি“আহ সালাফিয়া 
বেনারস থেকে এই প্রথা বহুদিন আগেই উৎখাত হয়েছে। 

(৫) মাসিক আত-তাহরীকের ফাতাওয়াঃ 

(ক) “ক্ষেত্র বিশেষে আল্লাহর রাসূল (ছাঃ) থেকে একাকী হাত তুলে দু'আর বিশুদ্ধ 
প্রমাণ থাকলেও রাসূল (ছাঃ) তার তেইশ বছরের নবী জীবনে কোন ফরয ছালাতের 
পরে প্রচলিত পদ্ধতিতে দু'আ করেননি ।*২ 


২৯. কিতাবুদ দুআ (প্রকাশকালঃ ১৯৭১ খৃঃ), পৃঃ ৫৭। 

৩০. কিতারুদ দুআ (প্রকাশকালঃ ১৯৭১ খৃঃ, পৃঃ ৫৮। 

৩১. দ্রঃ এ, ছালাতুর রাসূল (ছাঃ), ৮২-৮৩। 

৩২. বিস্তারিত দ্রষ্টব্যঃ মাসিক আত-তাহরীক, ফেব্রুয়ারী '৯৮ সংখ্যা, প্রশ্নোত্তর ৩/৪৬। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৮৫ 
(খ) ফরয ছালাতের শেষে সালাম ফিরানোর পরে ইমাম ও মুক্তাদী সম্মিলিতভাবে 
হাত উঠিয়ে প্রচলিত মুনাজাত পদ্ধতিটি ধর্মের নামে একটি নতুন সৃষ্টি । কেননা 


রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম হ'তে এর পক্ষে ছহীহ বা যঈফ সূত্রে কোন 
প্রমাণ নেই ।** 

(৬) সাপ্তাহিক আরাফাতের বক্তব্যঃ 

“বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’-এর একমাত্র মুখপত্র “সাপ্তাহিক আরাফাত’ 
ইমাম ও মুক্তাদী সম্মিলিতভাবে দু'আ করাকে বিদ'আত বলে আখ্যা দিয়েছে। 
সমাজে প্রচলিত বিদ'আত সমূহ উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে- ‘আযানের দু'আ 
পাঠ করার সময় দু'হাত উত্তোলন করা এবং জামা'আতের নামাযে ইমাম সালাম 
ফিরানোর পর সর্বদা সম্মিলিতভাবে দু'আ করাকে উত্তম ও পুণ্যের কাজ হিসেবে গণ্য করা। 


২৪ নং টাকায় বলা হয়েছে, ফরয নামাযের পর সালাম ফিরিয়ে রাসূল (সা) 
মুসল্িদেরকে নিয়ে দু'আ করার কোন প্রমাণ নেই ।* 


হানাফী মাযহাবের ওলামায়ে কেরামঃ 
(১) ছহীহ বুখারী ও তিরমিযীর ভাষ্যকার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর (রহঃ) বলেন, 
6৮৯০ ৩25 AI) Us VAS হও এ এত ১0 ৮ 
হ্যা, ফরয ছালাতের পর সম্মিলিতভাবে দু'হাত তুলা ছাড়া অনেক দু'আর কথা 
হাদীছ দ্বারা প্রমাণিত হয়” 5৫ 
(২) উপমহাদেশের প্রখ্যত আলেম আল্লামা ইউসুফ বিন নূরী (রহঃ) বলেন, 
৮6109 0 9 এ হি dil একি ভি ০০৩০ ও 00১ CE ঘি 
EE) ৮০০ ও মর রে 2986 TS হে অর af ০০০ 
জা আনে ০৪ ০9 GA 
‘ফরয ছালাতের পর সম্মিলিতভাবে মুছন্্রীদের হাত তুলে দু'আ করার পদ্ধতি অনেক 
জায়গায় প্রচলিত আছে। অথচ তা রাসূল (ছাঃ)-এর যুগে ছিল না। বিশেষ করে 


সর্বদা করা। তবে ফরয ছালাতের পর অনেক দু'আ করার কথা প্রমাণিত হয়েছে। 
কিন্তু তা হাত তুলে নয় এবং সম্মিলিতভাবেও নয়” ।১* 


\e 0: 


৮৬ শারঈ মানদণ্ডে মুনাজাত 


(৩) আল্লামা রশীদ আহমাদ পাকিস্তানী-এর বক্তব্যঃ 

আল্লামা রশীদ আহমাদ পাকিস্তানী (রহঃ) বলেন, 

A GL 04 ৬৮০ ade ১৪ Eb এা33০ ও ৪৪ dl HT p> 

GH FG ৩১৯ ৩৮ ৬১ ৩৬৯৯ আর্ত এ SIE 34০3 be de 
আল A ৩৬৬৪ অজ ওল ও ৬৯৭৩ ৩৮৯) US এ লাকি ওঠ এ 

‘রাসূল (ছাঃ) প্রতিদিন পাঁচ ওয়াক্ত ছালাত প্রকাশ্যে জামা'আতের সাথে আদায় 

করেছেন। যদি তিনি কখনো সম্মিলিভাবে মুক্তাদীগণকে নিয়ে মুনাজাত করতেন 


তাহ'লে নিশ্চয়ই একজন ছাহাবী হ'লেও বর্ণনা করতেন । কিন্তু তার অসংখ্য হাদীছের 
মধ্যে মুনাজাত সম্পর্কে একটি হাদীছও পাওয়া যায় না’ ।** 


(৪) আল্লামা আব্দুল হাই লাক্ষৌভী (রহঃ) বলেন, 
ডল ০৪১ ৩১০$ 0৪১৬ ৬১০১৬ 91 ৪ LS তলা 3০ GL) 345 42275 cpl 
. ১৪ ৮৮১4৮ 4 he ০০০৪৮ OF SU 3455 ৩ OMT onl ৪০১ LS 
‘বর্তমান সমাজে যে প্রচলিত প্রথা তথা ইমাম সালাম ফিরানোর পর দু'হাত তুলে 
দু'আ করা আর মুক্তাদীদের আমীন, আমীন বলার যে প্রথা চালু আছে তা রাসুল 
(ছাঃ)-এর যুগে ছিলনা’ ।*” 
(৬) বাংলাদেশর প্রখ্যাত আলিম মুফতী ফায়যুল্লাহ হানাফী হাটহাজারী (রহঃ) বলেন, 
ul) sls NI এও তি) ol ৩৪ ৪0 জজ ১৩ ০২৬ ৩019৭ 2 
59০ ০৭ slo এ ০৪৪ boll জে এপ গন] 5০ আখ ods ও ex 
Leb ০১-14-৪335 45 এ পেটা 39০ ও গত) জল এ ৩০৬৭ 
Us ১১20 59৪0 এ ৪৬৬) ঘসা HAL COU aw ৪৬৬) ফট 
LS ৬০১৮ CAN 3 ৩০ 1৯০ ৩০৪০) Ht ও 3521 ৮ এ) ০৬4৩) 
Lass DI Al DSU ০৬ ৪৮০০ ৪৭৬ ৯৪ Sd > pp bt ৮১৭ 
৩৮০) ও ১১1০5 এ৮ ঝা এ এ৪। ৮) BHT} ৪১৬ ১৪৭৯ J SSN ৩০) 
৬ ক LS hl ২০৭ SAG ০ ৬০০ এ ৪ ৬4 SIL, ০০৭১ ৮৮০) 


৩৩. বিস্তারিত দ্রষ্টব্যঃ মাসিক আত-তাহরীক, ডিসেম্বর ৯৮ সংখ্যা, এশোভর ১৪/৪৯। 

৩৪. সাপ্তাহিক আরাফাত, ৪১বর্ষ, সংখ্যা ৪০তম, ২৯শে মে ২০০০, পৃঃ ৭, ২৪ নং টাকা সহ। 

৩৫. আল-উরফুশ শাী , পৃঃ ৯৫, গৃহীতঃ সম্মিলিত মুনাজাত, পৃঃ ৪০। 

৩৬. মা 'আরিফুস সুনান ৩/৪০৯ পৃঃ গৃহীতঃ মুফতী মৃহিব্বুদ্দীন, শরয়ী মানদণ্ডে ফরয নামাজের পর সম্মিলিত 
মুনাজাত চেট্টগামঃ ১৯৯৭), পৃঃ ১৫। 


cad ০৩৬৬ lS ০০০০ উস UL SUL ১19১৭ 0৫ 


৩৭. আহসানুল ফাতাওয়া ৩/৬৮ পৃঃ গৃহীতঃ -সম্মিলিত মুনাজাত, পৃঃ ২৫। 
৩৮. ফাতাওয়া আব্দুল হাই ১/১০০ পৃঃ -গৃহীতঃ সম্মিলিত মুনাজাত, পৃঃ ১৫। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৮৭ 


‘জেনে রাখ, বর্তমানে সম্মিলিত আকারে দু'হাত উঠিয়ে দু'আ করার যে প্রচলন 
রয়েছে যেমন- বক্তব্যের পূর্বে ও পরে, দুই ঈদের ছালাতের পর অথবা খুতবার পর, 
তারাবীহর ছালাতের প্রতি চার রাক“আতের পর, বিতিরের পর, বিবাহের পর, কবর 
যিয়ারতের পর, বুখারী শরীফের খতমের পর, রামাযানে তারাবীহ খতমের পর, ফরয 
ছালাতের পর দু'হাত উঠিয়ে সম্মিলিত আকারে দু'আ করা নিঃসন্দেহে বিদ“আত যা 
রাসূল (ছাঃ), ছাহাবা, তাবেঈন ও মুজতাহিদ ইমামগণের সময় ছিল না’ বরং তা স্বর্ণ 
যুগের পরে দ্বীনের গুরুতৃপূর্ণ কাজ হিসাবে চালু হয়েছে যেন তা দ্বীনের বিধান ।২৯ 
মাওলানা অন্যত্র বলেন, 
US es SU ১০৬ ভে Ka SE esa AL Sl Lig 00108 ০ 
42১ ডি এ 921 Een bh bl PES 33> ভিত ৩৪১৬ এ ওত 
৪৯ শত জগ ৪৬১ ক ভে ০০৮ ভে 
“ফরয ছালাতের পরে ইমাম ও মুক্তাদী হাত উঠিয়ে সম্মিলিতভাবে সর্বদা দু'আ করা 
মৌলিক বা অকাট্যভাবে জলন্ত শারী'আত দ্বারা প্রমাণিত নয়। পূর্ববর্তীদের আমল 
দ্বারাও প্রমাণিত নয়। কোন হাদীছ দ্বারা প্রমাণিত নয় ছহীহ হোক বা যঈফ কিংবা 
মওযূ (বানোয়াট-জাল)। এমনকি ছাহাবী, তাবেঈ ও তাবে-তাবেঈ থেকেও কোন 
প্রমাণ নেই; বরং ইহা স্পষ্ট বিদ'আত’ 1৯ 
(৭) আবুল আলা মওদুদীর বক্তব্যঃ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সাইয়িদ আবুল 
আ'লা মওদুদী (রহঃ) বলেন, “এতে সন্দেহ নেই বর্তমানে জামাআতে নামায আদায় 
করার পর ইমাম সাহেব ও মুক্তাদীগণ মিলে যে পন্থায় দু'আ করেন এ পন্থা নবী 
করীম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের যামানায় প্রচলিত ছিল না। এ কারণে কিছু 
ংখ্যক আলিম এ পন্থাকে বিদ“আত বলে আখ্যায়িত করেছেন” ।৯১ 
উল্লেখ্য, উপমহাদেশের সর্ববৃহৎ মাদরাসা “দারুল উলুম দেওবন্দ’ এবং বাংলাদেশের 
সর্ববৃহৎ মাদরাসা চট্টগ্রাম হাটহাজারী সহ বহু হানাফী প্রতিষ্ঠান থেকে উক্ত প্রথা উঠে 
গেছে। 
মাসিক পৃথিবীর ফৎওয়াঃ 
‘জামায়াতে ইসলামী বাংলাদেশ'-এর মাসিক পত্রিকা ‘পৃথিবী’ প্রচলিত পদ্ধতিতে দু'আ করা যে 
হাদীছ বিরোধী, তা প্রশ্নোত্তর কলামে এভাবে উল্লেখ করেছে যে, “ফরয নামাযের পর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসন্লীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে 
মুনাজাত করেছেন এরূপ কোন হাদীস পাওয়া যায় না’।£২ অন্য আরেক সংখ্যায় বলা 


৩৯. আহকামুদ দাওয়াত আল-মুরাওয়াজাহ, পৃঃ ১০-গৃহীত: ‘সম্মিলিত মুনাজাত’ পৃঃ ৩৩। 

৪০. এ, আহকামুদ দাওয়াত আল-মুরাওয়অজাহ, পৃঃ ২১; গৃহীতঃ সম্মিলিত মুনাজাত, পৃঃ ২১। 
৪১. রাসায়েল ও মাসায়েল, ১/১৩০-৩১ পৃঃ। 

৪২. এ, আগষ্ট ৯৮ সংখ্যা, প্রশ্নোত্তর নং ৩ পৃঃ ৭১-৭২। 


৮৮ শারঈ মানদণ্ডে মুনাজাত 


নামাযের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসন্লীদেরকে নিয়ে 
সম্মিলিতভাবে হাত উঠিয়ে মুনাজাত করেছেন এধরণের কোন হাদীস যদি আপনাদের 
কারো জানা থাকে তাহলে কিতাবের নাম, প্রকাশক, সংস্করণ, অধ্যায় ও অনুচ্ছেদ 
উল্লেখ করে জানালে আমরা কৃতজ্ঞ থাকব’ ।** 


মুসলিম দেশগুলোর অবস্থানঃ 

আমরা মুসলিম দেশগুলোর দিকে লক্ষ্য করলে জানতে পারি, যে দেশগুলোতে সর্ব 
প্রথম ইসলামের সুচনা হয়েছে এবং যে সমস্ত দেশের অধিবাসীরা আমাদের দেশ 
তথা ভারত উপমাহাদেশের পূর্বে ইসলাম গ্রহণ করেছে। যেমন পবিত্র মক্কা-মদীনা 
পদ্ধতিতে দু'আ করে না। বরং তারা ছালাতের পর ছহীহ হাদীছে বর্ণিত যিকির সমূহ 
নিজে নিজে পড়ে থাকে। 

প্রচলিত মুনাজাতের ইতিহাসঃ 

শরী'আতে প্রচলিত মুনাজাতের কোন অস্তিত্ব নেই তা বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী পণ্ডিতদের বক্তব্য 
দ্বারা প্রমাণিত হয়েছে। তারা পূর্বের যুগের হোন বা বর্তমান যুগের হোন। উভয় যুগের শ্রেষ্ঠ 
বিদ্ধানগণ একে বিদ'আত বলেছেন। তা'হলে এই নতুন প্রথা কখন চালু হ'ল, এবং কোথায় 
চালু হ'ল, কারা চালু করল সে প্রশ্ন অনেকেরই । প্রচলিত মুনাজাত সম্পর্কে যতটুকু জানা যায় 
তা হ'ল- ৬০০ হিজরীর পূর্বে এর কোন অস্তিত্ব ছিল না। এর পূর্বে চালু হ'লে পক্ষে বা বিপক্ষে 
অবশ্যই আলোচনা পাওয়া যেত। সাড়ে ছয়শ' হিজরীর পরে এর অস্তিত্‌ পাওয়া যায়। শায়খুল 
ইসলাম ইমাম ইবনে তায়মিয়াহ (রহঃ) ৬৬১ হিজরীতে জন্ম গ্রহণ করেছেন। তাকে এই প্রথা 
সম্পর্কে প্রশ্ন করা হ'লে তিনি বলেন, এটি বিদ'আত। ইহা রাসূল (ছাঃ)-এর যুগে ছিল না। 
এরপর তারই ছাত্র ইমাম ইবনুল কৃাইয়িম (রহঃ) বলেন, এই প্রথা ছহীহ বা যঈফ কোন প্রকার 
হাদীছ দ্বারা প্রমাণিত নয়। তার জন্ম ৬৯১ হিজরীতে, মৃত্যু ৭৫১ হিজরীতে । তারপর থেকে 
বর্তমান যুগ পর্যন্ত প্রতি যুগেই হকৃপন্থী আলেমগণ একে বিদ'আত বলে আসছেন। জানা 
আবশ্যক যে, ইসলামের নামে যত বড় বড় নতুন প্রথা চালু হয়েছে সেগুলোর অধিকাংশই চালু 
হয়েছে ৬০০ হিজরীর আগে পরে। যেমন- মীলাদের মত সর্বাধিক পরিচিত বিদ‘আতী প্রথা 
চালু হয়েছে ৬০৪ বা ৬২৫ হিজরীতে ৷ কিয়াম প্রথা চালু হয়েছে এই শতাব্দীর শেষের দিকে। 
শবেবরাতের মত বিশাল মিথ্যা অনুষ্ঠানের সূচনা হয়েছে 8৪৮ হিজরীতে । অনুরূপ ১০ই 
মুহাররমের বিদ'আতী উৎসব ৩৫১ বা ৩৫২ হিজরীতে । ২৭ রজবের মজমা শুরু হয়েছে এ 
একই সময়ে । সুতরাং মুনাজাতও যে এর ফাকে চালু হয়েছে তা স্পষ্ট করেই বলা যায়। তাই 
মীলাদ, বিয়াম, শবেবরাত প্রভৃতি প্রথা যেমন বিদ'আত তেমনি মুনাজাতও বিদ'আত এগুলো 
যেমন প্রকৃত মুসলিম সমাজে স্থান পায়নি সুতরাং এই বিদ“আতী মুনাজাতও স্থান পাওয়ার কথা 
৮৮ 
অপরিহার্য । 


৪৩. এঁ, জুলাই ২০০০ প্রশ্নোত্তর ৬, পৃঃ ৭৫। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৮৯ 


পঞ্চম অধ্যায় 


অন্যান্য স্থানে দলবদ্ধ দু'আ 
(এক) মৃতকে দাফন করার পর কবরস্থানে দলবদ্ধভাবে দু'আ করার বর্ণনাঃ 


মৃত ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে দু'আ করার যে রেওয়াজ সমাজে চালু 
আছে শরী“আতে তার ছহীহ কোন ভিত্তি নেই। মূলত জানাযাই মৃত্যু ব্যক্তির জন্য 
বিশেষ দু'আ । প্রচলিত পদ্ধতিকে জায়েয করার জন্য যে বর্ণনা পেশ করা হয় তা 
জাল | যেমন- 


৮৮৮ ০ dl এ SUG op 9174 ৩ ২ ৩১৪ ৩৪ ৬৮৯ ৩ 
"১195 + 3৯১ oA as ৬৭৬ ১৬ 31 ২০4 ০ 31 ০৬৬ ০১০৯ 
«159 এড 35১ 35 ৮ ০১১৪ ০ 0৩ ও 4০ এড BL এক SEs 
ও ১৮০৩ ale dl এ এ 1১৮১ PFN 39$১৪ cr | এএএ। 4৮১0 
৩৮ ৯ ৮ পড আএ৪ dl এ ওল ০০ ওকি কা 30১3৬ -এ০ ৪৬ 
9৮401 0১ 45 ০১) 6 ক FU ah 205 এপ By উস ৬৯ শা 

এ] ৬০০০১ ৬০৪] ৬০০০ Ab 


(২৬) হুসাইন বিন ওয়াহওয়াহ (রাঃ) থেকে বর্ণিত, ত্বালহা ইবনু বারা একদা অসুস্থ 
হয়ে পড়ে। ফলে রাসূল (ছাঃ) তাকে দেখতে এসে বললেন, তালহা মৃত্যুর রোগে 
আক্রান্ত হয়েছে। সুতরাং তোমরা আমাকে তার মৃত্যুর খবর জানাবে । কিন্তু তারা 
তাড়াহুড়া করল। রাসূল (ছাঃ) বাণী সালেম বিন আওফের নিকট না পৌছতেই সে 
মারা গেল। সে তার পরিবারকে আগেই বলেছিল আমি রাত্রে মৃত্যুবরণ করলে 
তোমরা আমাকে দাফন করবে আর রাসুল (ছাঃ)-কে ডেকো না। কারণ আমি 
আশংকা করছি আমার কারণে তিনি ইহুদী কর্তৃক আক্রান্ত হ'তে পারেন। অতঃপর 
সকাল হ'লে রাসূল (ছাঃ)-কে সংবাদ দেওয়া হয়। ফলে তিনি এসে তার কবরের 
পাশে দীড়ান এবং লোকেরাও তার সাথে কাতারবন্দি হয়ে দীড়ায়। তারপর তিনি 
তার দু'হাত তুললেন এবং দু'আ করলেন, হে আল্লাহ! ত্বালহার জন্য বংশধর অবশিষ্ট 
রাখুন যার দিকে আপনি সন্তুষ্টি হবেন আর সে আপনার প্রতি সন্তুষ্টি হবে৷ 


১. তাবরাণী, মু'জামুল কবীর হা/৩৪৭৩; ফাযযুল বি“'আ হা/২৮; ফাত্হুল বারী ৩/১৫২, হা/১২৪৭-এর ব্যাখ্যা 


দ্রঃ, ‘জানাযা’ অধ্যায়, অনুচ্ছেদ-৫। 


৯০ শারঈ মানদণ্ডে মুনাজাত 


তাহকীকৃঃ বর্ণনাটি জাল। উক্ত হাদীছের শেষাংশ অর্থাৎ “অতঃপর তিনি দু'হাত 
তুললেন এবং দু'আ করলেন....এই কথাটুকু তাবরানী ব্যতীত অন্য কোন হাদীছের 
গ্রন্থে নেই। এটি ছহীহ হাদীছের সরাসরি বিরোধী । কারণ উক্ত হাদীছ অন্যান্য হাদীছ 
গ্রন্থেও বর্ণিত হয়েছে। কিন্তু কোথাও সেই অংশ নেই । বিশেষ করে এই হাদীছটি 
ছহীহ বুখারীতে প্রায় ৮ জায়গায় এসেছে কিন্তু কোন স্থানে এ অতিরিক্ত অংশটুকু 
নেই ।২ তার মধ্যে একটি হ'ল- 


০ di এ di 4০) IF ৩০০ 5৩ IE পপ Boo) AF ১৪ ৮০ 


848০ 46 


১7৬৩০৮০০৮৪2 শত এ 0085 ০200 ০৩ By পিক 
0 এট 2 UE GA Alb LT ৫ Ph ON Nb ea pls 


ইবনু আব্বাস (রাঃ) বলেন, একদা জনৈক ব্যক্তি মারা যায়, যাকে রাসূল (ছাঃ) 
দেখতে গিয়েছিলেন। সে রাত্রিতে মারা গেলে লোকেরা তাকে রাতেই দাফন করে 
ফেলে । সকাল হ’লে তারা রাসূল (ছাঃ)-কে সংবাদ দেয়। রাসূল (ছাঃ) বলেন, 
আমাকে জানাতে তোমাদেরকে কিসে বাধা দিল? তারা বলল, রাত্রির কারণে আমরা 
আপনাকে সংবাদ দেওয়া অপসন্দ করেছি। আর রাত্রিও ছিল গাঢ় অন্ধকার। তাই 
আমরা আপনাকে কী করে কষ্ট দেই । অতঃপর তিনি কবরের কাছে গেলেন এবং 
ছালাত পড়লেন ।* অন্য হাদীছে এসেছে, “তিনি তাদের ইমামতি করলেন আর তারা 
তার পিছনে ছালাত আদায় করল'। অন্যত্র এসেছে, ‘তিনি দাড়ালেন আর আমরা 
তীর পিছনে কাতারবন্দী হয়ে দাড়ালাম’ ।£ এভাবে অন্যান্য বর্ণনাগুলোতেও একই 
শব্দ এসেছে । কিন্তু এ বাড়তি অংশ নেই । 


দ্বিতীয়তঃ উক্ত বর্ণনার সনদে অনেক ক্রটি রয়েছে। ইবনুল কালবী (রহঃ) বলেন, 
বর্ণনাটি মুরসাল হিসাবে যঈফ । কারণ হাদীছটি সাঈদ বিন উরওয়াহ থেকে হুছাইন 
বিন ওয়াহওয়াহ বর্ণনা করেছে। অথচ উভয়ের সাথে কোনদিন সাক্ষাৎ হয়নি ।* 


. ছহীহ বুখারী হা/৮৫৭, ১২৪৭, ১৩১৯, ১৩২১, ১৩২২, ১৩২৬, ১৩৩৬ ও ১৩৪০, ১/১৬৭ ও ১৭৮-৭৯ পৃঃ। 
. ছহীহ বুখারী হা/১২৪৭, ১/১৬৭ পৃঃ, ‘জানাযা’ অধ্যায়, অনুচ্ছেদ-৫; মিশকাত হা/১৬৫৮-৫৯; বঙ্গানুবাদ 


মিশকাত হা/১৫৬৯-৭০, 8/৫৮ পৃঃ । 


. 4৪০1১৩০১৮৬৭ বুখারী হা/১৩৩৬, ১/১৭৮ গৃঃ। 
. > ৩৪৪০১ ০৬ -রুখারী হা/১৩২১; আরুদাউদ হা/৩২০৩। 


. ২৮৮০ ৬৮০৯ ইবনু হাজার আসকীলানী, আল-ইছাবাহ ফী তাময়ীষিছ ছাহাবাহ, ২/২৬১-২৬২ পৃঃ 


ও ৯/১০৩ পৃঃ, রাবী নং ৭৭৪৫; যঈফ আবুদাউদ হা/৩১৫৯; মুহাম্মাদ নাছিরদ্দীন আলবানী, সিলসিলা 
যঈফাহ হা/৩২৩২; আলবানী, তাহকীক্‌ মিশকাত হা/১৬২৫। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৯১ 


দাফন করার পর করণীয়ঃ 


মূলত জানাযাই দু'আ । সাধারণ মানুষের অজ্ঞতা ও গ্রাম্য মৌলভীদের দু'আর অর্থ না 
জানার কারণে দাফনের পর প্রচলিত বিদ'আত চালু আছে। তারা যে দু'আগুলো পড়ে 
থাকেন সেগুলো সব নিজেদের উদ্দেশ্যেই করেন। তাতে মৃত ব্যক্তির কোন লাভ হয় 
না । অবুঝ লোকেরা কেবল আমীন আমীন বলে তাড়াহুড়া করে চলে আসে । অথচ 
এ সময় প্রত্যেককেই মাইয়েতের জন্য বিনীতভাবে ইস্তিগফার করার নির্দেশ দেওয়া 
হয়েছে । যা করতে হবে দীর্ষণ ধরে । যেমন হাদীছে এসেছে- 


০১ Ln EB BL ey le ঝা এ SALON এ এ এ ৬৯১ ৩৬৬৮ ৬৮ 
JET ওযু পতি ভুত 20190 তি SAD NAL এ ale ০3 cll 


ওছমান (রাঃ) বলেন, রাসুল (ছাঃ) যখন মুরদাকে দাফন করে অবসর গ্রহণ করতেন 
তখন সেখানে দাড়িয়ে তিনি বলতেন, “তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা 
কর, তার জন্য কবরে স্থায়ীত্ব চাও (অর্থাৎ সে যেন ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে 
পারে)। এখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে’ ।' অন্য বর্ণনায় এসেছে, ছাহাবী আমর 


০৮76 এ 


৪০4৮ ০ ৮৮9,৫95 ০৫:1০ ৮ ৩ 2 85. ০8) 6 ৮৯8৮৫ ০5৪ ES ONG 
90 ০৮৪ b 9১5 ও ০৮৮ Psi LE NA So Ns 8S 15 


LL a el be BK ET ES 
‘যখন তোমরা আমাকে দাফন করবে, তখন আমার উপর ধীরে ধীরে মাটি দিবে। 
অতঃপর আমার কবরের পার্শ্বে অবস্থান করবে, যতক্ষণ একটি উট যবহে করে তার 
গোশত বন্টন করতে সময় লাগে । যাতে আমি তোমাদের কারণে স্বস্থি লাভ করতে 
পারি এবং আমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতাগণের কী উত্তর দিব 
তা যেন জানতে পারি' |” 


অতএব সুন্নাত হ'ল দাফনের পর উপস্থিত প্রত্যেকেই মাইয়েতের জন্য আল্লাহর 
দরবারে ক্ষমা প্রার্থনা করবে । আরবী দু'আগুলো জানা থাকলে আরবীতেই করবে । 
অন্যথা নিজ নিজ ভাষায় মাইয়েতের জন্য একান্তভাবে ক্ষমা প্রার্থনা করবে যেন সে 
প্রশ্নোত্তরে সফল হয় এবং কবরের আযাব থেকে মুক্তি লাভ করে। এ সময় 
মাইয়েতের জন্য নিম্নের দু'আগুলো বার বার পড়বেঃ 


হি এ 


৭. ছহীহ আবুদাউদ হা/৩২২১, পৃঃ ৪৫৯, কবর স্থান থেকে ফিরার সময় মাইয়েতের জন্য ইভিগফার করা” 


অনুচ্ছেদ, সনদ ছহীহ; মিশকাত হা/১৩৩, পৃঃ ২৬। 
৮. ছহীহ মুসলিম, মিশকাত হা/১৭১৬, পৃঃ ১৪৯; বঙ্গানুবাদ মিশকাত হা/১৬২৪, ৪/৭৯ পৃঃ, ‘জানাযা’ অধ্যায়, 
‘মৃতকে দাফন করা" অনুচ্ছেদ । 


৯. আবুদাউদ, পৃঃ ৪৫৯; ছহীহ আবুদাউদ হা/৩২২১, সনদ ছহীহ; মিশকাত হা/১৩৩, 


১০. 
১১. 
১২. 


৯২ শারঈ মানদণ্ডে মুনাজাত 


(3) উচ্গারণঃ আল্ল-হুম্মাগৃফির লাহু ওয়া ছাববিতহু । অর্থঃ “হে আল্লাহ! আপনি তাকে 
ক্ষমা করুন এবং তাকে (প্রশ্নোত্তরে ও ঈমানের উপর) অটল রাখুন” ৷* 


(২) উচ্চারণঃ আল্-হম্মাগফিরলাহু ওয়ারহামহু ইন্নাকা আংতাল গফুরুর রহীম। অর্থঃ 


“হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন এবং তার প্রতি রহম করুন। নিশ্চয়ই আপনি 
ক্ষমাশীল দয়ালু’ ৷” 


AB aie ও 2850 0831 এ ৮০3 SS এ 29 007 
এ 2 59 ০৪ ও 2 সি) ৩১ ক UY এ সিল 
(৩) উচ্গারণঃ আল্ল-হুম্মাগৃফির লাহ ওয়ারফা” দারাজাতহ্‌ ফিল মাহ্দিইয়ীনা । 
ওয়াখলুফহু ফী 'আকিবিহি ফিল গ-বিরীন, ওয়াগৃফির লানা ওয়া লাহু ইয়া রববাল 
'আ-লামীন। ওয়াফসাহ লাহু ফী কৃবৃরিহী ওয়া নাব্বির লাহু ফীহি। 
অর্থঃ “হে আল্লাহ! আপনি তাকে মাফ করে দিন। হেদায়াত প্রাপ্তদের মধ্যে তাকে 
উচ্চ মর্যাদা দান করুন এবং তার পিছনে যারা রয়ে গেল তাদের মধ্যে আপনি 
প্রতিনিধি হন। হে জগৎ সমূহের প্রতিপালক! আপনি আমাদেরকে ও তাকে ক্ষমা 
করুন। তার কবর প্রশস্ত করে দিন এবং তার জন্য কবরকে আলোকিত করুন? ৷” 
(৪) জানাযার ছালাতে পঠিত দু'আগ্তলোও বারবার পড়ে মাইয়েতের জন্য দু'আ 
করবে। বিশেষ করে প্রথম দু'আটি, যেখানে মাইয়েতের জন্য চাওয়া-পাওয়ার 
সবকিছুই আছে। এভাবেই বিনীত হয়ে বার বার আল্লাহর নিকট মৃত্যু ব্যক্তির জন্য 
ক্ষমা ভিক্ষা করতে হবে। 
(৫) যারা দু'আ জানে না তারা নিজ নিজ ভাষায় আন্তরিকভাবে মাইয়েতের জন্য ক্ষমা চাইবে। 


উল্লেখ্য, মাটি দেওয়ার সময় সাধারণ দু'আ হিসাবে শুধু ‘বিসমিল্লাহ’ বলবে। এ সময় পঠিতব্য 
বহুল প্রচলিত দু'আটি নিতান্তই যঈফ যা ছেড়ে দেওয়া যরূরী।৯ দু'আটি নিম্নরূপ, 


টি সাঈদ ইবনু 
আলী আল-কাহতানী, হিছনুল মুসলিম, অনুবাদঃ মোহাঃ এনামুল হক (ঢাকাঃ ৭৮, উত্তর যাত্রাবাড়ী, মে 
২০০১), পৃঃ ২১৫, দু'আ নং ১৬২ । 

, পুঃ ৪৫৭; ছহীহ আবুদাউদ হা/৩২০২, ‘জানাযা’ অধ্যায়, অনুচ্ছেদ-৬০। 
ছহীহ মুসলিম হা/২১৩০ (৯২০), ১/৩০১ পৃঃ; মিশকাত হা/১২১৯, জানাযা’ অধ্যায় । 
আহমাদ 6/২৫৪; উরি রীবৃত তাহ্যীব, 


, পুঃ ৪০১; ডঃ আব্দুল করীম বিন আবুল্লাহ আল-খাষীর, আল- 


হাদীছুয যঈফ ওয়া হুকমুল ইহতিজাজি বিহী (রিয়াষঃ দারুল মুসলিম, ১৯৯৭/১৪১৭), পৃঃ ২৮৩-৮৪। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৯৩ 
জানাযার দু'আঃ 
রাসূল (ছাঃ) বলেন, ০৮4 | 11:০0 ০ ৬ ৮2:০1 যখন তোমরা 
মাইয়েতের জানাযা পড়বে তখন তার জন্য খালেছ অন্তরে দু'আ করবে ৷”* 
(১) প্রথম দু'আঃ 
এ পাঠ নল 555 IF 9 এ ০৯৪5 ৩১ ৯৯০9 এ ১৪01 
AI সেটি লা ক CS GS ৩৭ আও ১০09 শেখা? ৪৩৭ 


০৮ 


0 ০৮ ০০1৮ ৬20) এ in ১৩ ৪03 22 1০2193 IA 
081 ৮469 20 ৮০১৩ ও biel খু 


উচ্চারণঃ আল্ল-হম্মাগৃফির লাহু ওয়ারহামহু ওয়া 'আ-ফিহী ওয়া'ফু ‘আনহু ওয়া 
আকরিম নুযুলাহ্‌ ওয়া ওয়াসূসি‘ মাদৃখলাহ, ওয়াগ্সিলহু বিলমা-য়ি ওয়াছ-ছালজি 
ওয়ালবারাদ । ওয়া নাক্কিহী মিনাল খাতৃ-ইয়া কামা নাক্কায়তাছ ছাওবাল আবৃইয়াযা 
মিনাদ দানাস। ওয়া আবদিলহু দা-রান খাইরাম মিন দা-রিহী, ওয়া আহলান খাইরাম 
মিন আহলিহী ওয়া ঝাওজান খাইরাম মিন ঝাওজিহী । ওয়া আদৃখিলহুল জান্নাতা, 
ওয়া আ‘ইযৃহ মিন “আযা-বিল কৃবরি ওয়া 'আঘা-বিন না-র | 


অর্থঃ ‘হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করে দিন, তার উপর রহম করুন, তাকে পূর্ণ 
নিরাপত্তা দান করুন, তাকে ক্ষমা করুন, মর্যাদার সাথে তার আপ্যায়ন করুন, তার 
বাসস্থান প্রশস্ত করে দিন। আপনি তাকে ধৌত করে দিন পানি, বরফ ও শিশির 
দিয়ে। আপনি তাকে পাপ হ'তে এমনভাবে পরিষ্কার করে দিন যেমনভাবে সাদা 
কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। তাকে দুনিয়ার ঘরের পরিবর্তে উত্তম ঘর 
প্রদান করুন। তাকে দুনিয়ার পরিবারের চেয়ে উত্তম পরিবার দান করুন। তার 
দুনিয়ার স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী দান করুন এবং আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। 
আর তাকে কবরের আযাব এবং দোযখের আযাব হ'তে রক্ষা করুন’ ।** 


(২) দ্বিতীয় দু“আঃ 

50৩৪ ৩০) US ০৯০) ৩৩০ ৬৯৩০ ১ এ পল ৪) 

ও ভা OUI এক 305 Ee E55 554 ALY এত ৪৮6 ৩ ভি 
86571515 


১৩. আবুদাউদ, পৃঃ ৪৫৬; মিশকাত হা/১৬৭৪; ছহীহ আবুদাউদ হা/৩১৯৯, সনদ হাসান। 
১৪. ছহীহ মুসলিম হা/২২৩২ (৭৬৩), ১/৩১১ পৃঃ; মিশকাত হা/১৬৭৫, ‘জানাযা’ অধ্যায় । 


৯৪ শারঈ মানদণ্ডে মুনাজাত 


উচ্চারণ? আল্ল-হুম্মাগৃফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শা-হিদিনা ওয়া গ- 
য়িবিনা ওয়া ছগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উংছা-না। আল্ল-হুম্মা মান 
আহইয়াইতাহু মিরা ফাআহয়িহী ‘আলাল ইসলা-ম, ওয়া মাং তাওয়াফফাইতাহু মিরা 
ফাতাওয়াফফাহ্‌ ‘আলাল ঈমান । আল্ল-হুম্মা লা তাহরিমনা আজ্রাহ্‌ ওয়ালা তাফ্‌তিনা বাদাহ । 


অর্থঃ “হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত, উপস্থিত-অনুপস্থিত, ছোট-বড়, নর-নারী 
সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ! আমাদের মাঝে যাদের জীবিত রাখবেন 
তাদেরকে ইসলামের উপর জীবিত রাখুন, আর যাদেরকে মৃত্যু দান করেন, 
তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। হে আল্লাহ! আমাদেরকে তার নেকী 
হ'তে বঞ্চিত করবেন না এবং তার মৃত্যুর পর আমাদেরকে পথভ্রষ্ট করবেন না’ ।* 


কবর যিয়ারত প্রসঙ্গঃ 


জানা আবশ্যক যে, কবর যিয়ারত একটি ইবাদত ৷ যা রাসূল (ছাঃ)-এর দেখানো 
পদ্ধতি মোতাবেক আদায় করতে হবে। নিজের ইচ্ছামত করলে সে ইবাদত 
গ্রহণযোগ্য হবে না। ডাকা হাকা করে লোকজন একত্রিত করে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট 
সময়ে এবং নির্দিষ্ট কোন লক্ষ্যে কবর যিয়ারত করা বিদ'আত । প্রচলিত প্রথা 
অনুযায়ী জুম'আর দিন, ঈদের দিন, ভুয়া অনুষ্ঠান শবেবরাতের দিন, শুধু রামাযান 
মাস বা ২৭ রামাযান, মৃত্যু দিবস, জন্ম দিবস ইত্যাদি দিনে আনুষ্ঠানিকভাবে যিয়ারত 
করা সামাজিক কুসংস্কার মাত্র। এতে মাইয়েতের কোন লাভ হয় না। পরকালের 
পথে যারা যাত্রা করেছে তারা সর্বদাই জীবিতদের নিকট কল্যাণ প্রত্যাশা করে । তাই 
সর্বদা তাদের জন্য মাগফেরাত কামনা করা অপরিহার্য । রাতে-দিনে যে কোন সময় 
প্রতিবেশী এবং সকল মুসলিম নর-নারীর জন্য মাগফিরাত কামনা করবে । একাকী 
কবর যিয়ারত করতে যাবে এবং হাত তুলে দীর্ঘক্ষণ ধরে দু'আ করবে। এটাই 
রাসূল (ছাঃ) কর্তৃক অনুমোদিত সুন্নাত । ডাকা-হাকা করে সবাই একত্রিত হয়ে কবর 
যিয়ারত করার যেমন প্রমাণ নেই, তেমনি দলবদ্ধভাবে হাত তুলে দু'আ করার কোন 
প্রমাণ নেই। যদি কোন আনুষ্ঠানিকতা ছাড়াই তাৎক্ষণিক কয়েকজন যায় তবে 
সাধারণভাবে নিজ নিজ দু'আ করবে । নবী করীম (ছাঃ) রাতের অন্ধকারে কবর স্থানে 
গিয়ে একাকী দীর্ঘক্ষণ ধরে হাত তুলে দু'আ করেছেন। যেমন- 


এ 6০৮ ৭৮ ঝা এ &1 05০0 DE ২ LCL, 
Cl ৩১৫০ (০ ny ale ক এ MIN তি LN এ ও 
৪৩৯০০ ০ ৮০ Sy ৩৪০৯ এ ০ ০০৩০৮ 


১৪. আরুদাউদ, পৃঃ ৪৫৬; ছহীহ আবুদাউদ হা/৩২০১; মিশকাত হা/১৬৫৫, পৃঃ ১৫৬, সনদ ছহীহ । 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৯৫ 
JASN AT 89) Ib 5) 5 of Lb এ | dT 2০০০৪ 
০৮৪9 0 ৬ ১ ৯৪49 ৮৬৬ EAS OU SS UY) 
SS AB ৬৭৩ 05 তেও গজ ও ও এ CABS NEAT, 
০৮০ SENAY 
আয়েশা (রাঃ) বলেন, আমি কি তোমাদেরকে আমার ও রাসূল (ছাঃ)-এর পক্ষ থেকে 
সংঘটিত ঘটনা বর্ণনা করব না? তারা বলল, হ্যা। তিনি বললেন, একদা রাতে রাসূল 
(ছাঃ) আমার নিকটে ছিলেন। তিনি রাতে শোয়ার সময় তার চাদর রাখলেন এবং 
জুতা খুলে দু'পায়ের নিকটে রাখলেন। অতঃপর তিনি তার কাপড়ের এক পার্শ্ব 
বিছানায় বিছিয়ে শুয়ে পড়লেন। অল্প সময় এ খেয়ালে থাকলেন যে, আমি ঘুমিয়ে 
পড়েছি। অতঃপর ধীরে চাদর নিলেন ও জুতা পরলেন এবং দরজা খুলে বেরিয়ে 
পড়লেন এবং আস্তে করে দরজা বন্ধ করলেন। তখন আমিও কাপড় পরে চাদর 
গুছিয়ে মাথায় দিয়ে তার পিছনে চললাম । তিনি ‘বাক্দীউল গারক্াদে পৌছলেন এবং 
দীর্ঘ সময় দাড়িয়ে থাকলেন । অতঃপর তিনবার হাত উঠিয়ে দুআ করলেন’ ।৯ 
কবর যিয়ারতের দু'আ সমূহঃ 
5 8০ 9160 24519 2০৮21 ০০ ১) 0 ১ ০ 
047 6 04 05৮91 
(১) উচ্চারণ? আসৃসালা-মু আলা আহ্‌লিদ দিয়া-রি মিনাল মু’মিনীনা ওয়াল 
মুসূলিমীনা । ওয়া ইন্না ইংশা-আল্ল-হু বিকুম লালা-হিকৃন ॥ নাসৃআলুল্ল-হা লানা ওয়া 
লাকুমুল 'আ-ফিয়াহ । 
অর্থঃ “হে কবরবাসী মুমিন ও মুসলিম! তোমাদের প্রতি শান্তি বর্ষিত হৌক। আমরাও 
তোমাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ । আমরা আল্লাহ্‌র নিকট আমাদের জন্য 
এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি’ ।১* 
পেশি] BE) ৩০ Gill তে ১৬০0 এ 6 0৯৩7 
৩১৪৯৪ SR এ 5 ৩) 05 07৯ ০ 
(২) উচ্গারণঃ আস্সালা-মু “আলা আহুলিদ দিয়া-রি মিনাল মু’মিনীনা ওয়াল 
মুসূলিমীনা । ওয়া ইয়ারহামুল্প-হুল মুক্ঞাকৃদিমীনা ওয়াল মুসতা"খিরীনা । ওয়া ইয়া 
ইংশা-আল্ল-হু বিকৃম লালা-হিকৃন । 


১৫. ছহীহ মুসলিম, হা/২২৫৫, ১ম খণ্ড, পৃঃ ৩১৩। 
১৬. ছহীহ মুসলিম, মিশকাত, হা/১৭৬৪, পৃঃ ১৫৪। 


৯৬ শারঈ মানদণ্ডে মুনাজাত 


অর্থঃ “কবরবাসী মুমিন ও মুসলিমদের প্রতি শান্তি বর্ধিত হৌক! অবশ্যই আমরাও 
তোমাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ । আমরা আল্লাহ্র নিকট আমাদের জন্য 
এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি" ।১৭ 


নি 
4’ 


১] ৬) ১৮৮৪৪ ৩১৩১ CSU 1 ৩০ 03 95 ১৩ টা 


পা 


তু'আদুনা গদাম মুআজ্জালুনা । ওয়া ইয়া ইংশা-আল্প-হু বিকৃম লালা-হিকুন । 

অর্থঃ “হে মুমিন সম্প্রদায়! তোমাদের উপর শান্তি বর্ষিত হৌক। তোমাদের আগামী 
কালের জন্য যে প্রতিশ্রতি দেওয়া হয়েছিল তা তোমরা সত্তর পেয়ে যাবে। অবশ্যই 
আমরাও তোমাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ ।* 


উল্লেখ্য যে, কৃবর যিয়ারতের বহুল প্রচলিত নিম্নোক্ত দু'আটি যঈফ ।১৯ 
0 ০১০9 ৫০ ০2 হি (৫ 4 a 98 0১ তি js ১০ 
(দুই) ঈদের ছালাতের পর দলবদ্ধভাবে হাত তুলে দুআ করার প্রমাণ কোথায়? 


ঈদের ছালাতের খুতবা শেষ করে ইমাম-মুক্তাদী মিলে হাত উঠিয়ে দু'আ করার প্রচলিত প্রথাটি 
সুন্নাত সম্মত নয়। রাসূল (ছাঃ), ছাহাবায়ে কেরাম ও তাবেঈদের যুগে এ প্রথার অস্তিত্ব ছিল 
না। পরবর্তীতে মানুষেরা এই বিদ'আত চালু করেছে। রাসূল (ছাঃ) খুতবার পর পুনরায় 
ঈদগাহে বসতেন না। তিনি পুরুষদের নিকট বক্তব্য দেওয়ার পর বেলাল (রাঃ)-এর সাথে 
মহিলাদের দিকে অগ্রসর হ’তেন এবং তাদের নছীহত করতেন। অতঃপর সেখান থেকে বাড়ি 
চলে যেতেন। যেমন স্পষ্টভাবে হাদীছে এসেছে- 


৭0৩ 2 1০১ এ ও এ ও 05০০ ০ অক ০৩ ৩) 0৪০ 
YLT Cbs 5 এ og এক ঝ। এ ঝা ০৮০০ EF 
SL 028৬ ৩৫৪০ Bll ০৯০৭9 OES) ০৬৪০৯ sll ভা নি এ 

এল ১০৯৭১ ৯৯ ৮৪৮ ১১৭ ol ON ৮৮৯১ এন 
ইবনু আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করা হ'ল, আপনি কি রাসূল (ছাঃ)-এর সাথে 


ঈদের ছালাতে উপস্থিত ছিলেন? তিনি উত্তরে বললেন, হ্যা। তিনি ঈদগাহে বের 
হ'তেন এবং ছালাত আদায় করতেন, তারপর খুৎবা দিতেন। কিন্তু আযান বা ইকামত 


১৭. ছহীহ মুসলিম, মিশকাত হা/১৭৬৭, পৃঃ ১৫৪ । 
১৮. ছহীহ মুসলিম, মিশকাত হা/১৭৬৬, কবর যিয়ারত’ অনুচ্ছেদ । 
১৯. যঈফ তিরমিযী হা/১০৫৩; সনদ যঈফ, মিশকাত হা/১৭৬৫ । 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৯৭ 


দিতে বলতেন না। অতঃপর তিনি মহিলাদের নিকট আসতেন তিনি তাদের নছীহত 
করতেন, উপদেশ দিতেন এবং দান করার নির্দেশ দিতেন । অতঃপর আমি তাদেরকে 
দেখতাম তারা তাদের কানের ও গলার গয়না খুলে বিলালের দিকে নিক্ষেপ করত। 
তারপর তিনি এবং বেলাল (রাঃ) সেগুলো উঠিয়ে নিয়ে তার বাড়ির দিকে আসতেন।২০ 


বুঝা গেল রাসুল (ছাঃ) খুতবার মাঝে যেমন বসতেন না তেমনি খুতবার পরেও 
ঈদগাহে বসতেন না। তিনি খুতবার মাঝেই সকল মুমিন-মুসলিমের জন্য দু'আ 
করতেন, খুত্বার পর প্রচলিত পন্থায় মুনাজাত করতেন না। যেমন অন্য হাদীছে এসেছে, 


০০93৫ ০8 হো (০ EAS তন CG এ dl এ Els মা ৬০ 
LG ৩৯০ ৩৪ aml এ) 5) ৩ কক ৩১৪৯৪ ১১০০৯ 

10506761245 4549৮1211৪9 0৮018 
উম্মু আত্য়াহ (রাঃ) বলেন, আমাদের নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন ঝতুবতী 
ও কুমারী মহিলাদেরকে দুই ঈদের দিন ঈদগাহে নিয়ে যাই। অতঃপর তারা যেন 
মুসলিমদের জামা'আতে ও দু'আয় উপস্থিত হয় এবং খতুবতী মেয়েরা যেন তাদের 


মুছল্লা থেকে দূরে থাকে । জনৈকা মহিলা বলল, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আমাদের 
কারো যদি চাদর না থাকে? তখন রাসূল (ছাঃ) বললেন, তার পড়শী তাকে চাদর পরাবে' ১১ 


উক্ত হাদীছে উল্লেখিত দু'আ বলতে খুতবার মাঝে তাকবীর, তাহলীল, তাহমীদ, 
তাসবীহ অর্থাৎ “আল্লাহু আকবার’, ‘লা ইলা-হা ইল্লাল্লাহ’, “আল-হামদু লিল্লাহ”, 
সুবা-নাল্লাহ ইত্যাদি, যিকির করা উদ্দেশ্য । যেমন রাসূল (ছাঃ) অন্য এক হাদীছে 


বলেছেন, «1 ১৩০০] ৮৪১ Lay dl মা রা ২১০০৪ 1:০9 ‘সৰ্বোত্তম যিকির 


হ'ল ‘লা ইল-হা ইল্লাল্লাহ" আর সর্বোত্তম দু'আ হল “আল-হামদুলিল্লাহ' ১২ তাই 
ঈদের দিনের তাকবীর হিসাবে ছহীহ সূত্রে নিম্নের দু'আ বর্ণিত হয়েছে- 


LEAT IATL AON কাজ হা 


উচ্চারণ? আল্ল-হ আকবার, আল্ল-হ আকবার, লা-ইলা-হা ইল্লাল্ল-হু আল্ল-হ আকবার, 
আল্ল-হ আকবার, ওয়া লিল্লা-হিল হামৃদ ।** 


২০. মুভাফাক আলাইহ, ছহীহ বুখারী হা/৯৭৭, ১/১৩৩-১৩৪ পৃঃ; ছহীহ মুসলিম ১/১৮৯ পৃঃ; মিশকাত 


৯৮ শারঈ মানদণ্ডে মুনাজাত 


দ্বিতীয়তঃ এর দ্বারা খুৎবা ও খুতবার মাঝের দু'আ, ইস্তিগফার, দরূদ উদ্দেশ্য, যা 
ইমাম ছাহেব সকল মুসলিম উম্মাহর জন্য করবেন। আর মুক্তাদীগণ ইমামের 
তাকবীরের সাথে তাকবীর পড়বে এবং দু'আর সাথে আমীন আমীন বলবে ।* যেমন 
ছহীহ বুখারী, মুসলিম, আবুদাউদ প্রভৃতি গ্রন্থে এ একই রাবী থেকে এসেছে, 


৮০8৮9 7951 ৩১ ভগ ০১৯০ PEEL ৩১৫০ ৯ OS ১০ ০৬০ ৩৫ 
“অতঃপর মহিলারা লোকদের পিছনে থাকবে । তারপর লোকদের তাকবীরের সাথে 


তাকবীর দিবে, তাদের দু'আর সাথে দু'আ করবে এবং তারা এই দিনের বরকত ও 
পবিত্রতার প্রত্যাশা করবে’ ।৯৫ 


উক্ত হাদীছ থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে যে, খুতবার মধ্যেই দু'আ করতে হবে এবং তাকবীর 
পড়তে হবে। এর ব্যাখ্যায় মিশকাতের ভাষ্যগ্রন্থ 'মির'আতুল মাফতীহ' প্রণেতা বলেন, 


০১৮১ 5 পতি 0] 55 45৯ JIE ৩৯) ০৪ ৩০০০ 5955 
"020,5০০ 90 2১ ভে US এ UL ও এ 
15855758658 84515482 
7 ৬ এ এ ০৬৭ EH os পদক এপ ও এ ৬ এ 
if ET RE ১১৮১ “5 5৮৮ (0০8 ৮৭১ লা গে 0 

16540 ৮৫ OF rally BEY ০০৭৫৭ Lod Sah ঞ 954 
‘মুসলিমদের দু'আ বলতে সকলকে শামিল করে। উক্ত কথা দ্বারা ঈদের ছালাতের 
পরে দু'আ করা বুঝানো হয়, যেমনটি পাচ ওয়াক্ত ছালাতের শেষে করা হয়। অথচ 
তা ক্রটিপূর্ণ। কারণ ঈদায়েনের ছালাতের পর দু'আ করা রাসূল (ছাঃ) থেকে 
প্রমাণিত নয়। আর কেউ তা বর্ণনাও করেনি । বরং তার থেকে প্রমাণিত আছে যে, 
ছালাতের পরে খুৎবা ছাড়া অন্য কোন দ্বিতীয় কাজ করতেন না। সুতরাং “দা“ওয়াতুল 
মুসলিমীন' দ্বারা উক্ত অর্থ গ্রহণ করা ঠিক হবে । বরং এর মূল উদ্দেশ্য হ'ল- যিকির- 

আযকার-দু“আ, বক্তব্য-নছীহত ৷ কারণ দাওয়াত শব্দটি ব্যাপক’ ।** 

অতএব দলীল বিহীন আমল বর্জন করে সুন্নাতী পদ্ধতিতে দু'আ করতে হবে । জানা 
আবশ্যক যে, ঈদায়নের ছালাতে রাসূল (ছাঃ) যখন যা করেছেন তা একাধিক ছাহাবী 
বর্ণনা করেছেন। সুতরাং তিনি যদি প্রচলিত পদ্ধতিতে দু'আ করতেন তাহ'লে কোন 


না পৃঃ ১২৫: বঙ্গানুবাদ মিশকাত হা/১৩৪৫, ৩/২১০ পৃঃ; নাসাঈ, মিশকাত হা/৪৪৬, সনদ 


২৪. ফাতাওয়া নাজনা আদ-দায়েমাই ৮/২৩১-৩৩ ও ৩০২পৃ৫ ফত্য়া নং ৩১৮৯; শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন, ফাতাওয়া আরকানিল ইসলাম (রিয়াযঃ 
দার চুরাইয়া, ১৪২১), পৃঃ ৩৯২, নং ৩২২। 
২৫. ছহাহ বুখারী হা/৯৭১, উঈদায়েন' অধ্যায়; ছহীহ মুসলিম হা/২০৫৫, ১/২৯১ পৃঃ । 
২৬. শায়খ ওবায়দুল্লাহ মুবারকপুরী, মির“'আতুল মাফাতীহ শরহে মিশকাতুল মাছাবীহ (বেনারসঃ জামি'আ 
সালাফিয়া, ১৯৭৪/১৩৯৪), ৫/৩১, “দুই ঈদের ছালাত’ অধ্যায় ৷ 


২১. মুভাফাক্‌ আলাইহ, ছহীহ বুখারী হা/৯৮১, ১/১৩৩ পৃঃ; মিশকাত হা/১৪৩১; বঙ্গানুবাদ মিশকাত 
হ/১৩৪৭, ৩/২১০ পৃঃ। 

২২. ছহীহ তিরমিযী হা/৩৩৮৩, সনদ হাসান; মিশকাত হা/২৩০৬, পৃঃ ২০১। 

২৩. মুছান্নাফ ইবনে আবী শায়বাহ, সনদ ছহীহ, ইরওয়া ৩/১২৫ পৃঃ, হা/৬৫৪-এর আলোচনা দ্রঃ । 


শারঈ মানদণ্ডে মুনাজাত ৯৯ 


একজন ছাহাবী হ’লেও তা বর্ণনা করতেন। কিন্তু শরী“আতে প্রচলিত পদ্ধতির কোন 
অস্তিত্ব পাওয়া যায় না। 

(৩) বিবাহের পর প্রচলিত মুনাজাত করা সুন্নাত বিরোধী কাজঃ 

বিবাহের কার্ধাদি শেষ করার পর ইমাম বা খত্বীব সকলকে নিয়ে দলবদ্ধভাবে যে 
মুনাজাত করে থাকেন, তা শরী “আত সম্মত নয়। কুরআন-হাদীছে এ পদ্ধতির অস্তিত্ব 
পাওয়া যায় না। এটি শরী'আতের নামে নতুন প্রথা তৈরি করা হয়েছে, যা গ্রহণযোগ্য 
নয়। সুন্নাতী পদ্ধতি হ'ল, বিবাহ সম্পাদনের পর উপস্থিত সকলে নিম্নের দু'আটি পাঠ 
করে বর ও কনে উভয়ের জন্য মঙ্গল কামনা করবেঃ 


29 এ তেজ? এ 890 ০ $ 4 
উচ্চারণঃ বা-রাকাললা-হু লাকা ওয়া বা-রাকা আলায়কুমা ওয়া জামাআ বায়নাকৃমা ফী 
খায়রিন। অর্থঃ “আল্লাহ তোমাকে বরকত দান করুন এবং তোমাদের উভয়কে 


বরকত দিন ও কল্যাণের সাথে একত্রিত রাখুন’ আবু হুরায়রাহ (রাঃ) বলেন, রাসূল 
(ছাঃ) বিবাহিত ব্যক্তিকে দেখে অভিনন্দন জানিয়ে উক্ত দু'আ বলতেন ।১ 


বলা বাহুল্য যে, রাসুল (ছাঃ) পঠিত উক্ত দু'আ না পড়ে দু'আর নামে তথাকথিত 
হাযারো সুরেলা ছন্দের কোন মূল্য নেই। শরী“আত বিরোধী প্রচলিত মুনাজাত চালু 
থাকার কারণে উক্ত সুন্নাতী দু'আ অধিকাংশ মানুষই জানে না। এমনকি যে ইমাম বা 
খতীব হাত তুলে দলবদ্ধ দু'আ করেন তারও হয়ত জানা থাকে না। তাই সুন্নাতী 
দু'আ মুখস্থ করা একান্ত কর্তব্য । 

(৪) ইফতারের পূর্বে হাত তুলে সম্মিলিত দু'আ করার ভিত্তি নেইঃ 

ইফতারের পূর্বেও সম্মিলিতভাবে হাত তুলে দু'আ করার প্রমাণ পাওয়া যায় না। এ 
পদ্ধতিও মানুষের তৈরি করা। ইফতারের সময় দু'আ কবুল হয় মর্মে 

ইবনু মাজাহ ও মিশকাতে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ ।** তবে ছিয়াম 
পালনকারীর দু'আ কবুল করা হয় মর্মে বর্ণিত হাদীছ ছহীছ।২ সুতরাং ছিয়াম 
অবস্থায় সারাক্ষণ দু'আ করবে এটাই হাদীছ ছারা প্রমাণিত, শুধু ইফতারের সময়ই 
দু'আ করতে হবে এমনটি নয়। 


ইফতারের সময় পঠিতব্য দু'আঃ 


ME 50 ০5 51481585512, 


২৭. আহমাদ, আবুদাউদ, তিরমিযী, সনদ ছহীহ, মিশকাত হা/২৪৪৫, বিভিন্ন সময়ের দু'আ' অনুচ্ছেদ । 

২৮. ১০7 5,20 ০০৫৪ Lic loll 4| - নিশ্চয় ইফতারের সময় ছয়ে দু'আ করলে ফেরত দেওয়া হয় না' -ঈফ ইবনু মাজাহ হ/১৭৫৩; 
মিশকাত হা/২২৪১, ১৯৫ পৃঃ, 'দু'আ সমূহ’ অধ্যায়; ইরওয়াউল গালীল হা/১২১, 8/৪১-৪৫ গৃর। 

২৯. ছহীহ ইবনু মাজাহ হা/১৪৩২ (১৭৫২), ২/৮৬ পৃঃ ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ-৪৮। 


৩৩. 


১০০ শারঈ মানদণ্ডে মুনাজাত 


উচ্চারণঃ যাহাবায যামা-উ ওয়াবতাল্লাতিলি উরৈক, ওয়া ছাবাতাল আজ্রু ইংশা- 
আল্লা-হু। অর্থঃ ‘পিপাসা দূর হ'ল, শিরা-উপশিরা সিক্ত হ’ল এবং নেকী নির্ধারিত 
হ'ল ইনশাআল্লাহ" 1+ 

উল্লেখ্য যে, দেশে প্রচলিত ০৮০৩১) ০০ ৬০ 0 240 মর্মে হাদীছটি 
যঈফ ।৩১ 

(৫) সম্মেলন, সমাবেশ, সভা-সমিতি, খতমে বুখারী ও বিভিন্ন অনুষ্ঠান শেষে দলবদ্ধ দু'আ: 
উপরিউক্তি স্থানসমূহে জামা'আতবদ্ধ ভাবে হাত তুলে দু'আ করার প্রমাণ পাওয়া যায় 
না। উক্ত ক্ষেত্র সমূহে নিম্নের দু'আ পড়ে বৈঠক শেষ করতে হবে এটাই রাসূল 
(ছাঃ)-এর সুন্নাত। 


CCH 8৮2৭ লো UD Uf ৪০৭০ all ০৫০০ 


উচ্চারণঃ সুবহা-নাকা আল্ল-হুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলা-হা ইল্লা আংতা 

আভাগফিরুকা ওয়া আতুবু ইলায়কা। অর্থঃ “হে আল্লাহ! আপনি মহা পবিত্র । আপনার 
সার সাথে আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ব্যতীত প্রকৃত কোন মা'বুদ নেই। আমি 

আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকেই ফিরে যাচ্ছি বা তওবা করছি'। 


ie (ছাঃ) বলেন, “মজলিস থেকে উঠার আগেই যে ব্যক্তি উক্ত দু'আ পড়বে, 
মজলিস চলাকালীন সংঘটিত তার সমস্ত পাপ মাফ করে দেওয়া হবে’ ৷*২ উল্লেখ্য, 
হাদীছে দু‘আটির নামই দেওয়া হয়েছে ‘কাফফারাতুল মাজলিস' অর্থাৎ মজলিসের 
পাপের ক্ষমাকারী’।** অতএব রাসূল (ছাঃ)-এর উম্মত হিসাবে তার সুন্নাতের প্রতি 
শ্রদ্ধা জানিয়ে উক্ত দু'আ পড়ে মজলিস শেষ করা আবশ্যক । সেই সাথে সুন্নাত 
বিরোধী পদ্ধতি অতি সত্র পরিত্যাগ করা একান্ত বাঞ্জনীয়। ভাববার বিষয় হ'ল, 
যেখানে বৈঠক শেষ করার নির্দিষ্ট দু'আ রয়েছে সেখানে দু'আর নতুন পদ্ধতি কিভাবে 
বৈধ হতে পারে? উক্ত বিদ‘আতী প্রথা চালু থাকার কারণে সুন্নাতী দু'আটি অধিকাং 
লোকই জানে না। 
উপরিউক্ত স্থানগুলো ছাড়াও তথাকথিত আখেরী মুনাজাত, কুরআনখানী, সুন্নাত 
বিরোধী বিভিন্ন মজলিস যেমন মীলাদ, কিয়াম, শবেবরাত, দোকান, বাড়ী, কারখানা 
ইত্যাদি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও উক্ত বিদ“আতী প্রথা চালু আছে। 
এগুলোর সাথে ইসলামী শরী“আতের কোন দূরতম সম্পর্ক নেই। 


৩০. ছহীহ আবুদাউদ হা/২৩৫৭, মিশকাত, হা/১৯৯৩, ছিয়াম’ অধ্যায়, সনদ হাসান । 

৩১. যঈফ আবুদাউদ হা/২৩৫৮ ‘ছিয়াম’ অধ্যায় ॥ 

৩২. ছহীহ তিরমিযী হা/৩৪৩৩, দু'আ সমূহ’ অধ্যায়, অনুচ্ছেদ-৩৯; আবুদাউদ, ইবনু মাজাহ, মিশকাত, পৃঃ 
২১৫, হ/২৪৩৩ ও ২৪৫০, সনদ | 

ছহীহ না হা/১৩৪৪, ‘ছালাত’ অধ্যায়, “সালামের পর যিকির’ অনুচ্ছেদ-৮৭; মিশকাত হা/২৪৫০, 

সনদ I 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১০১ 


ষষ্ঠ অধ্যায় 


(১) দাওয়াতে রাহমানী বা নামাযের পর মোনাজাত -মাওলানা আহমাদুল্লাহ রাহমানী 
নাছিরাবাদী (এপ্রিল ১৯৯০, ত্রিশাল, ময়মনসিংহ, পৃষ্ঠা সংখ্যাঃ ৮৩)। 

উক্ত পুস্তকে প্রচলিত মুনাজাতের পক্ষে প্রায় ৭টি বর্ণনা পেশ করা হয়েছে, যা আমরা 
তৃতীয় অধ্যায়ে ১, ২, ৩, ৫, ৬, ৮, ১৫ নং হাদীছের পর্যালোচনায় পেশ করেছি। 
আর ইস্তিস্কার হাদীছ পেশ করে মুনাজাতের পক্ষে ব্যাখ্যা করা হয়েছে মাত্র। এছাড়া 
দু'আয় হাত তুলা, আমীন, আমীন বলা ও দু'আ সংক্রান্ত হাদীছ সম্পর্কে বেশী আলোচনা করা 
হয়েছে, যেগুলো ফরয ছালাতের পরে দলবদ্ধ মুনাজাত করার সাথে সংশ্লিষ্ট নয়। 

(২) দুআ সমস্যার সমাধান বা রকমারী দুআর বিধান -নাছিরুদ্দীন আহমাদ চাদপুরী 
(প্রকাশকালঃ ফেব্রুয়ারী ১৯৯৬, তানোর, রাজশাহী, পৃষ্ঠা সংখ্যাঃ ১২৪)। 

উক্ত লেখক ও তার পুস্তক সম্পর্কে মন্তব্য করার মত ভাষা আমাদের জানা নেই। 
লেখক তার পুস্তকে ফরয ছালাতের পর মুনাজাত করার পক্ষে অনধিক ৭টি বর্ণনা 
উল্লেখ করেছেন। যা আমরা ১, ২, ৩, ৫, ৬, ৮, ৯ নং পর্যালোচনা বর্ণনা করেছি। 
যার সবই জাল ও যঈফ | আর অবশিষ্ট লেখায় তিনি এ সংক্রান্ত বিভিন্ন কথার জবাব 
দিতে গিয়ে বিশ্ববিখ্যাত সালাফী মনীষীদের সীমাহীন গালমন্দ করেছেন । ইমাম ইবনু 
তায়মিয়াহ, ইবনুল কৃাইয়িম, শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায, শায়খ 
আলবানী (রহঃ) প্রমুখ বিশ্ববরেণ্য ইসলামী ব্যক্তিত্ব সহ দেশীয় আলেমদের তিনি 
কটাক্ষ করেছেন অশালীন ভাষায়। (পৃঃ ৪৫, ৫৫, ৫৭, ৬৮, ৬৯) তিনি যেন সূর্যের 
দিকে তীর নিক্ষেপ করেছেন তার বিস্তৃত আলোর প্রতি ঈর্ষান্বিত হয়ে। অথচ 
লেখকের সাথে কথা বলে জানা গেছে, তিনি নিজ চোখে না দেখেই বিভিন্ন কিতাবের 
রেফারেন্স তার পুস্তকে পেশ করেছেন। আমাদের বিশ্বাস কিতাবপত্র স্বচক্ষে দেখে 
লিখলে তিনি এধরণের ভাষা ব্যবহার করতে পারতেন না। বইটি কেউ পড়লে তার 
মধ্যে কেবল ঘৃণাই জন্মাবে। আমাদের আক্ষেপ হ'ল- অকথ্য ভাষায় বইটি লিখে 
মুসলিম সমাজের কতটুকু উপকার হয়েছে? যে স্থান থেকে মুনাজাত উঠে গেছে 
সেখানে কি পুনরায় চালু হয়েছে? এখনো যে স্থান থেকে উঠে যাচ্ছে সেখানে এ 
বইয়ের কোন ভূমিকা আছে কি? পুস্তকটি কতটুকু পরিচিতি লাভ করেছে? 

(৩) কুরআন ও সহীহ হাদীছের আলোকে দু'আ ও মুনাজাত (প্রথম খণ্ড) -মাওঃ মুহাঃ 
আব্দুস সোবহান (তাবি, রাজশাহী, পৃষ্ঠা সংখ্যাঃ ১২)। 

উক্ত লেখক তার চটি পুস্তকের নাম দিয়েছেন “কুরআন ও ছহীহ হাদীছের আলোকে 
দো'আ ও মুনাজাত" । অথচ মুনাজাতের পক্ষে তিনি হাতে লিখে যে ১৭টি বর্ণনা 
উল্লেখ করেছেন, তার মধ্যে ১২টি বর্ণ নাই জাল, যঈফ, ভুয়া ও ভিত্তিহীন । যেগুলোর 
তাহৰবীক্‌ তৃতীয় অধ্যায়ে ১, ৩, ৫, ৬, ৮, ১২, ১৩, ১৭, ২১, ২৪ নং হাদীছের 
পর্যালোচনায় পেশ করা হয়েছে। একটি পঞ্চম অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। অন্য 


১০২ শারঈ মানদণ্ডে মুনাজাত 


বর্ণনাটি ইস্তিস্কার সংক্রান্ত। এছাড়া পাঁচটি হাদীছ ছহীহ হ’লেও মুনাজাতের সাথে 
সেগুলোর কোন সম্পর্ক নেই। তিনি মূল কিতাব চোখে না দেখেই হাদীছপ্ডলো উল্লেখ 
করেছেন। ভূমিকায় তিনি ঈঙ্গিত দিয়েছেন যে, কোন এক বাহাছে নাকি মুনাজাতের 
বিপক্ষীয় দল তার কাছে পরাজিত হয়েছে। মুসলিম মিন্নাতকে ফেতনা থেকে 
বাচানোর জন্য তিনি উক্ত চটি বই লিখেছেন। 


সুধী পাঠক! উক্ত পুস্তক সম্পর্কে মন্তব্য করা নিস্প্রয়োজন। তবে এতটুকু বলা যায় 
যে, লেখকের দাবীগুলো সবই সত্যের বিপরীত । এর দ্বারা ফেতনা বেড়েছে না 
কমেছে তা সচেতন মুসলিম জনতাই বিচার করবে । এর দ্বারা সাধারণ মানুষের 
বিভ্রান্ত হওয়া ছাড়া বিন্দুমাত্র উপকার নেই। 

(8) জামাআতবদ্ধ দুয়া -আব্দুল হান্নান বাসুদেবপুরী (প্রকাশঃ জানুয়ারী ২০০০, 
গোদাগাড়ী, রাজশাহী, পৃষ্ঠা সংখ্যাঃ ৩২)। 

মাননীয় লেখক তার পুস্তকে 'জামাআতবদ্ধ দুয়ার প্রথম দলীল’ থেকে দ্বাদশ দলীল বা 
১২টি দলীল পেশ করেছেন । তার মধ্যে ৮টি বর্ণনার কোনটি জাল, কোনটি যঈফ, 
কোনটি ভিত্তিহীন, আবার কোনটি কেবল ইতিহাস । (দ্রঃ ৮, ৯, ১০, ১২, ১৭, ২২, 
২৫ নং ও ইফতারের সময় দু'আ কবুল হয় মর্মে একটি) আর বাকী চারটির মধ্যে 
একটি ইস্তক্কা বা পানি চাওয়ার ছালাত সংক্রান্ত, একটি ঈদের খুতবায় মহিলাদের 
উপস্থিত হওয়া সম্পর্কে, আরেকটি মুবাহালার দিন রাসূল (ছাঃ)-এর খোলা মাঠে 
ইহুদী-খীষ্টানদের বিরুদ্ধে দু'আ করা এবং আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন 
(রাঃ)-এর আমীন আমীন বলা বিষয়ক। অন্যটি হল- মুসা (আঃ)-এর দু'আ করা 
আর হারণ (আঃ)-এর আমীন বলা সংক্রান্ত। যদিও উক্ত ১২ দলীলের কোনটিই 
প্রচলিত মুনাজাতের সাথে সংশ্লিষ্ট নয়। মাননীয় লেখক এছাড়াও আরো কয়েকটি 
যঈফ হাদীছ উল্লেখ করেছেন। দ্বিতীয়তঃ মূল গ্রন্থ না দেখে অন্যের উপর নির্ভরশীল 
হয়ে দলীলগুলো পেশ করা হয়েছে। মূল কিতাব না দেখে আলোচিত একটি বিষয় 
মুসলিম সমাজে লিখিতভাবে পেশ করা বড়ই দুঃখজনক । তৃতীয়তঃ লেখক যঈফ 
হাদীছের প্রতি আমল করার পক্ষে প্রমাণহীন কথা আলোচনা করেছেন এবং দু'আর 
হাদীছগুলো যঈফ হলেও তার উপর আমল করা যাবে বলে দাবী করেছেন। 
মুনাজাতের পক্ষে পেশকৃত হাদীছগুলো যে যঈফ উক্ত কথা দ্বারা তা তিনি নিজেই 
স্বীকার করেছেন। যঈফ হাদীছ যে জনগণের কাছে গ্রহণীয় নয় তা তিনি মর্মে মর্মে 
উপলব্ধি করেছেন। চতুর্থতঃ ইমাম ইবনু তায়মিয়াহ ও ইবনুল ক্াইয়িম (রহঃ) 
দুইজন জগদিখ্যাত বিদ্বানকে বাকা দৃষ্টিতে দেখা হয়েছে এবং তাদের মুনাজাত 
বিরোধী বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। সাধারণ মানুষকে এর পক্ষে ধরে রাখার 
জন্য পুস্তকের শেষের দিকে অনেক তলাহীন যুক্তি ও বানোয়াট কৌশল বর্ণনা করা 
হয়েছে । যার সাথে শরী“আতের দূরতম কোন সম্পর্ক নেই ৷ যারা মুনাজাতের বিপক্ষে 
কথা বলেন পুস্তকের ভূমিকায় তাদেরকে ‘হোমরা চোমরা' বলে গালমন্দ করা হয়েছে 
এবং আহলেহাদীছ হিসাবে দরদ প্রকাশ করতে গিয়ে লেখা হয়েছে, “আহলে হাদীস 
নামের দাবিদার হওয়া সত্তেও তারা আজ আহলে হাদীসের বৈশিষ্টকে সম্পূর্ণরূপে 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১০৩ 


জলাঞ্জলি দিয়ে কুরআন ও হাদীসের প্রতি দূকপাত না করে অপরের তাকুলীদে 
55 750 
কিসের বিনিময়ে? তারা এখন আহলে হাদীসই আছেন কি না, তা সন্দেহ ৷ হয়তো বা 
তারা ভিতর ভিতর অন্য কিছুও হয়ে থাকতে পারেন।” 
আমরা এ ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না। তবে তার মত একজন প্রবীণ আলেম 
এধরনের মন্তব্য করবেন বলে আমাদের আদৌ বিশ্বাস ছিল না। এ জন্য আমরা আন্তরিকভাবে 
দুঃখিত আমরা কেবল পাঠকদের বিবেচনার জন্য বিষয়টি পেশ করলাম । 
(৫) ফরয নামাযের পর হাত তুলে দু'আ -শায়খ আবদুল মান্নান বিন হেদায়েতুন্নাহ 
(প্রকাশকালঃ ডিসেম্বর "৯১, শেরপুর, বগুড়া, পৃষ্ঠা সংখ্যাঃ ১৪২)। 
মাননীয় লেখক মুনাজাতের পক্ষে কুরআনের আয়াত দ্বারা দলীল পেশ করেছেন। 
শিরোনাম উল্লেখ করেছেন- “পবিত্র কুরআনের একাধিক আয়াত থেকেই নামাযে 
দলবদ্ধভাবে হাত তুলে দু'আ করার প্রমাণ’ তিনি সূরা বাকারাহ ১৮৬ ও মুমিনের 
৬০ এবং সূরা নাশরাহ-এর শেষ দু'টি আয়াত দলীল হিসাবে পেশ করেছেন। 
দ্বিতীয়তঃ ছহীহ বুখারীতে বর্ণিত ইস্তিস্কার (পানি চাওয়া) হাদীছ ছারা প্রচলিত 
মুনাজাত জায়েয করার আপ্রাণ চেষ্টা করেছেন । তৃতীয়তঃ প্রচলিত মুনাজাতের পক্ষে 
জাল, যঈফ ও ভিত্তিহীন হাদীছগুলো পেশ করেছেন । আমাদের আলোচিত ১, ২, ৫, 
১২, ২২, ২৪ নং হাদীছ দ্রঃ। এছাড়া যঈফ হাদীছের প্রতি আমল করা যায় মর্মে 
অনেক পৃষ্ঠা ব্যয় করা হয়েছে। বিশেষ করে দু'আ করা সংক্রান্ত হাদীছগুলো নিয়ে 
বেশী আলোচনা করা হয়েছে । অবশেষে মুনাজাতের নিষেধের দলীল তলব করা হয়েছে। 
সুধী পাঠক! উক্ত বইয়ের মধ্যেও মুনাজাতের পক্ষে নতুন কোন আলোচনা নেই। 
পবিত্র কুরআনে আল্লাহর নিকট দু'আ করা সম্পর্কে বু আয়াত এসেছে। কিন্তু ফরয 
ছালাতের পর প্রচলিত পদ্ধতিতে মুনাজাত করার দলীল যে নেই তা সবাই জানে । 
ইস্তিস্কা বা বৃষ্টি প্রার্থনার হাদীছ দ্বারা প্রচলিত মুনাজাত প্রমাণ করা তো শরী“আতের 
নীতি বিরোধী। ইস্তিস্কার ছালাত রাসূল (ছাঃ) প্রতিদিন পড়েননি, প্রতি বছরও 
পড়েননি। কোন এক সময় তিনি পড়েছিলেন। তা-ই যদি এর পক্ষে এত হাদীছ 
বর্ণিত হয়ে থাকে তাহলে ফরয ছালাতের পর প্রচলিত মুনাজাত করার পক্ষে একটি 
হাদীছও পাওয়া যায় না কেন? অথচ রাসূল (ছাঃ) প্রতিদিন পাচ ওয়াক্ত ছালাত 
আদায় করেছেন। তাই ইস্তিস্কার হাদীছের অপব্যাখ্যা করে মুনাজাত প্রমাণ করার 
কোন সুযোগ নেই। তাছাড়া যঈফ হাদীছ যে দলীল যোগ্য নয় তা লেখক জানেন। 
সে জন্যই যঈফ হাদীছের পক্ষে কলম ধরেছেন। অতঃপর যখন কোনভাবেই প্রচলিত 
বিদ“আতকে জায়েয করতে পারেননি তখন তিনি নিষেধের দলীল খোঁজায় 
মনোনিবেশ করেছেন । যা সুন্দর চেতনাকে নিহত করেছে। 
(৬) সঠিক পথ -আবু নছর মুহাম্মদ ইয়াহইয়া (প্রকাশঃ মার্চ '৯৫, বগুড়া, পৃষ্ঠা সংখ্যাঃ ৩২)। 
58015 জাল ও ভুয়া বর্ণনা সমাজে চালু 
আছে লেখক সবই উক্ত পুস্তকে উল্লেখ করেছেন। যা আমরা তৃতীয় অধ্যায় 


১০৪ শারঈ মানদণ্ডে মুনাজাত 


ধারাবাহিকভাবে উল্লেখ করেছি। কয়েকটি ছহীহ হাদীছ না থাকলে একে যঈফ ও 
জাল হাদীছের ঝুড়ি বলা যেত । এর দ্বারা মুসলিম সমাজ শুধু প্রতারিতই হবে । 
আমরা পাঠকদের সমীপে উল্লেখযোগ্য কয়েকটি পুস্তকের পর্যালোচনা পেশ করলাম । 
এছাড়াও কিছু চটি বই বাজারে চালু আছে সেগুলোতেও এ একই বক্তব্য রয়েছে। 
নতুন কিছু নেই। সুতরাং মুনাজাতের পক্ষে লিখিত বইয়ে বিভ্রান্ত হওয়ার প্রশ্নই আসে না। 
কতিপয় প্রশ্ন ও তার উত্তরঃ 
প্রয্নলঃ (ক) গুবের্ব আলেমগণ কি ভুল করে গেছেন? তারাও তো বড় বড় আলেম 
ছিলেন, তারা কি কম জানতেন? বাপ-দাদারা যা করে গেছেন আমরাও তাই করব / 
তারা জাহাতামে গেলে আমরাও যাব (নাউযুবিল্লাহ) । 
উত্তরঃ এ ধরণের প্রশ্নকারীদের নিকটে আমরা বিনীতভাবে আরয করতে চাই যে, 
পূর্বের আলেমগণ কি বলে গেছেন যে, আমরা যা করে গেলাম তা সবই সঠিক 
করেছি, একটিও ভুল করিনি? আমরা যা করে গেলাম ভুল হলেও তোমরা তা-ই 
করবে? । এ ধরণের কথা কোন আলেমই বলে যাননি । কারণ কোন মানুষই ভুলের 
উর্ধে নয়। মানুষ হিসাবে ভুল হওয়া স্বাভাবিক। স্বয়ং রাসূল (ছোঃ)-এরও ভুল 
হয়েছে এবং সংশোধন করে নিয়েছেন।১ আবুবকর (রাঃ)-এরও ভূল হয়েছে। ওমর 
(রাঃ)-এর জীবনে তিনি ১৫টি ভুল করেছেন এবং জানার পরে তা শুধরিয়ে 
নিতে চান আলী রা হউন হাহরীটির ভুলা রয়েছে পিসি ছি 
ইমাম এবং বিশ্ববিখ্যাত মুহাদ্দিছ, মুজাদ্দিদ, মুজতাহিদগণেরও ভুল হয়েছে । যার ভুরি 
ভুরি প্রমাণ রয়েছে । তাই বলে তারা কম জানতেন না। তাদের যদি ভুল হয় 
তাহ'লে আমাদের দেশের আগের আলেমগণেরও ভুল হয়েছে। তাই আলেমদের ভূল 
হয় না এ ধারণা ঠিক নয়। 
দ্বিতীয়তঃ অনেক বিষয়ের প্রতি হয়ত তাদের দৃষ্টি পড়েনি। যেমন কোন হাদীছ যঈফ 
কিন্তু সেখানে তাদের দৃষ্টি না পড়ার কারণে এভাবেই থেকে গেছে। পরে তা যঈফ 
প্রমাণিত হয়েছে। তৃতীয়তঃ কোন বিষয় ভূল প্রমাণিত হলে তা সংশোধন করে নিয়ে 
সঠিক বিষয়কে আঁকড়ে ধরতে হবে এটা ইসলামের চিরন্তন নীতি। এই নীতি স্বয়ং 
17755577728 
ভুল বুঝতে পেরে সাথে সাথে মুহূর্তের মধ্যে সংশোধন করে নিয়েছেন, 
তাদের মৃত্যুর পর তাদের ভুল প্রমাণিত হ'লে কেন সংশোধন করা যাবে না? চতুর্ঘতঃ 
বাপ-দাদা করেছেন তাই করে যাব এটা মুসলিমদের নীতি নয়। এটা ইহুদী-খ্রীষ্টান ও 
বিধর্মীদের নীতি । কারণ মুসলিম ব্যক্তি ভুল সংশোধন করে নেয়। আর বিধর্মীরা 
বাপ-দাদার ভুল ও মিথ্যা নীতির উপর অটল থাকে আল্লাহ তা'আলা বলেন, ‘যখন 


১. ছহীহ তিরমিযী হা/২৪৯৯, সনদ হাসান । 

২. মুভাফাক্‌ আলাইহ, মিশকাত হা/১০১৭। 

৩. ইবনুল কাইয়িম, ই'লামুল মুয়াককেঈন (বৈরুত ছাপাঃ ২য় বণ, পৃঃ ২৭০-২৭২ । 

৪. প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব, আহলেহাদীছ আন্দোলনঃ উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ 


এশিয়ার প্রেক্ষিত সহ (রাজশাহীঃ হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ, ফেব্রুয়ারী ১৯৯৬), পৃঃ ১৩৩-১৫০। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১০৫ 


তাদেরকে বলা হয় তোমরা তারই অনুসরণ কর যা আল্লাহ তাআলা নাযিল 
করেছেন। তখন তারা বলে না আমরা তারই অনুসরণ করব যার উপর আমাদের 
পূর্বপুরুষদের পেয়েছি। যদিও তারা কিছু জানত না এবং হেদায়াত প্রাপ্তও ছিল না' 
(বাকারাহ ১৭০)। সুতরাং মুসলিম ব্যক্তির আদর্শ হ'ল, সর্বদা পবিত্র কুরআন ও ছহীহ 
হাদীছকে গ্রহণ করে সঠিক বিষয়কে প্রাধান্য দেওয়া । চাই বাপ-দাদা করুক বা না 
করুক কিংবা ভুল করুক। এরপরও কেউ যদি পূর্বপুরুষদের ভুল নীতিকে আকড়ে 
ধরে থাকতে চায় তাহলে তাকে বলতে হবে, পূর্ব পুরুষদের যুগে তো অনেক কিছুই 
ছিল না। তাই বর্তমানে যা কিছু নতুন আবিষ্কার হয়েছে সেগুলো সে যেন বর্জন করে। 


পঞ্চমতঃ তাদের অনিচ্ছাকৃত ভুলের কোন কৈফিয়ত নেই। বরং তাদের চেষ্টার পর 
ভুল হয়ে গেলে তারা একটি নেকী পাবেন । কিন্তু ভুল প্রমাণিত হওয়ার পর সেই 
ভুলের উপর যারা আমল করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। ষষ্ঠতঃ আমাদের প্রশ্ন হ'ল, 
পূর্বের আলেম বা বড় বড় আলেম বলতে কাদেরকে বুঝানো হয়? প্রচলিত দু'আকে 
প্রায় ৮০০ বছর আগেই বিদ“আত বলা হয়েছে । আর যারা বিদ“আত বলেছেন তারা 
হ'লেন বিশ্বশ্রেষ্ঠ মনীষী, যাদের মত জ্ঞানী পণ্ডিত পৃথিবীতে আর আসেননি । এমনকি 
সকল আলেমকে একত্রিত করলেও তাদের একজনের সমানও হবেন না। যেমন 
ইমাম ইবনু তায়মিয়া, ইবনুল ক্বাইয়িম, ইমাম শাত্রবী প্রমুখ বিদ্বান। তাহ'লে আগের 
আলেম বলতে বা বড় বড় আলেম বলতে কাদেরকে বুঝানো হয়? 


(<) এ2£ বতর্ানেও তো বড় বড় আলেম মুনাজাত করছেন । তারাও কি ভুল 
করছেন? তাদের চেয়ে কি আপনারা বেশি জানেন? আপনারাই শুধু সঠিক কথা বলেন 
আর তারা ভুল বলেন! 


কোন বড় আলেম নেই? মুনাজাতপন্থী খত্বীব, ইমাম, বক্তা, টিভি, রেডিওর 
ভাষ্যকারগণই কি শুধু বড় আলেম? বর্তমানেও যে সমস্ত বিশ্ববরেণ্য আলেম 
মুনাজাতকে নিকৃষ্ট বিদ'আত বলেছেন, তাদের একজনের সাথেও মুনাজাতপন্থী লক্ষ 
আলেমের তুলনা করা ঠিক হবে না। যেমন মুসলিম বিশ্বের আন্তর্জাতিক ফাতাওয়া 
গ্রান্ড মুফতী শায়খ আব্দুল আযীয বিন বায, শায়খ আলবানী, শায়খ উছায়মীন (রহঃ) 
প্রমুখ । এদেশের সন্তান জমঈয়তে আহলে হাদীসের প্রধান মুফতী ও সাবেক কেন্দ্রীয় 
সহ-সভাপতি মাওলানা আলীমুদ্দীন ১৯৭১ সালে “কিতাবুদ দু'আ" লিখে তাতে 
বিদ“আত বলেছেন। দ্বিতীয়তঃ সব আলেমই আপোসহীন নন। অনেক আলেম সঠিক 
বিষয়টি বুঝে তাৎক্ষণিক সংশোধন হন। আবার অনেকে ব্যক্তিস্বার্থ এবং ব্যবসা টিকে 
রাখার জন্য সঠিক জেনেও গৌড়ামী করেন, অনেকে সঠিক বিষয়টি বুঝার চেষ্টা 
করেন না। এছাড়াও সমাজের অধিকাংশ আলেম, ইমাম, খত্বীব, বক্তার ইসলাম 
সম্পর্কে সঠিক ও স্বচ্ছ ধারণা নেই, তাদের কাছে পর্যাপ্ত কিতাবপত্রও নেই । সুতরাং 
ভুল হওয়া স্বাভাবিক ৷ তৃতীয়তঃ আমরা মনে করি সবারই উচিত যাচাই করে কথা 


১০৬ শারঈ মানদণ্ডে মুনাজাত 


বলা। আমরা সঠিকটি বলার যথাসাধ্য চেষ্টা করি। তবে আমাদেরও ভুল হওয়া 
অস্বাভাবিক নয় । তাই সংশোধনের জন্যও আমরা সদা-সর্বদা প্রস্তুত । 


(9) 47 নাজাত বদ জাত হরে রেল? |বিদ দাত দানার টি? শরীদাতে নেই ডো ভাদ রা কারে জারা 3? ডান 
রা নলে কাটি হান (ন? নাজাত করা গাণের রা? 


উত্তরঃ আমরা বলব, মুনাজাত কেন বিদ“আত হবে না? মুসলিম ব্যক্তি হিসাবে 
বিদ“আত বা কুসংস্কার সম্পর্কে তারা জানে না কেন? কোনটি ভাল কাজ আর কোনটি 
খারাপ কাজ সেটা বাছাই করার দায়িত্ব কি তাদের না আল্লাহ ও আল্লাহর রাসূলের? 
প্রচলিত মুনাজাত ভাল কাজ এটা তাদের কাছে, না আল্লাহর কাছে? শরী“আতের 
চোখে যা ভাল নয়, তা তাদের কাছে যতই ভাল হোক তা কখনো ভাল নয়। বরং এ 
ধরনের কাজ করা গর্হিত অন্যায়। বিদ“আত সম্পর্কে জ্ঞান না থাকার কারণেই 
উপরিউক্ত প্রশ্নগুলো সাধারণ লোকদের মুখে শুনা যায়। এমনকি অধিকাংশ আলেমই 
এর সঠিক সংজ্ঞা জানে না। অথচ রাসুল (ছাঃ) তার জীবদ্দশায় যতবার খুতবা 
দিয়েছেন ততবারই বিদ'আত সম্পর্কে মানুষ সতর্ক করেছেন। বর্তমান আলেম ও 
খত্বীবরাও প্রতিনিয়ত এ খুৎবা পড়েন কিন্তু তার থেকে শিক্ষা নেন না। বিদ'আত 
হ'ল নেকীর আশায় শরী“'আত মনে করে কোন আমল করা, শরী'আতে যার কোন 
ছহীহ ভিত্তি পাওয়া যায় না।১ আর শরী'আতে যে আমলের অস্তিত্ব নেই সেই আমল 
করলে এ আমলের কারণে সে জাহান্নামে যাবে (দূরা ফুরব্বন ২৩, গাশিয়াহ ও, কাহফ ১০-৪)। তাই 
একটি আমল করলেও তার প্রমাণ থাকতে হবে। গ্রমাণহীন আমল সত্তর পরিত্যাগ করতে হবে।? 

(ঘ) প্রঃ মুনাজাত নিষেধ এই দলীল কোথায়? যদি কেউ নিষেধের দলীল দিতে 
পারে তাইলে এত লাখ টাকা দেব । 

উত্তরঃ মুনাজাত নিষেধ এই কথা বলা হয় না, বরং বিদ'আত বলা হয়। নিষেধ 
থাকলে সরাসরি নিষেধই বলা হ'ত, বিদ“আত বলা হত না। মুনাজাতের অস্তিত্ব 
যেহেতু ইসলামী শরী'আতে নেই তাই তাকে বিদ'আত বলা হয়। এই সোজা বিষয় 
জেনে-বুঝে গৌড়ামী করা ইহুদী নীতি। আল্লাহর বিধানের সাথে এরূপ নীতি 
অবলম্বন করা হারাম । আর না বুঝলে প্রয়োজনে অন্যের সহযোগিতা নিয়ে বুঝার 
চেষ্টা করতে হবে । যেমন মীলাদ, কিয়াম, শবেবরাত, ঈদে মীলাদুন্নবী সহ প্রচলিত 
আরো অনেক বিষয় করতে নিষেধ করা হয়, কিন্তু শরী“আতে এগুলোর কি নিষেধের 
দলীল আছে? যারা মুনাজাত নিষেধের দলীল চায় তাদেরকে যদি কিয়ামত পর্যন্ত 
সময় দেওয়া হয় কুরআন-হাদীছে এগুলোর নিষেধের দলীল খোজার জন্য তাহ'লে 
তারা কি পাবেন? কোন আমল ধর্মের নামে নতুনভাবে চালু হওয়ার কারণে তাকে 
বিদ'আত বলা হয়। এটা বুঝতে কারো বাকী থাকার কথা নয়। কতিপয় মূর্খ আলেম 
ও অশিক্ষিত পণ্ডিতরা মুনাজাতের নিষেধের দলীল চায় এবং সাধারণ মানুষকে 


৫. বুখারী, মুসলিম, মিশকাত হা/৩৭৩২। 
৬. আল্লামা শাত্বৌ, কিতাবুল ই'তিছাম (বৈরুতঃ ছাপাঃ), ১/৩৭। 
৭. ছহীহ মুসলিম হা/৪৪৬৮, ২/৭৭। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১০৭ 


নিষেধের দলীল চাওয়ার জন্য উদ্বুদ্ধ করে । এভাবেই শরী“আতের সাথে প্রতারণা করা 
হয়। আল্লাহ হেদায়াত দান করুন- আমীন!! 

দ্বিতীয়তঃ শারী'আতের নামে হাযারো নতুন বিধান তৈরী করে যদি বলা হয় এগুলো 
যে নিষেধ তার দলীল কোথায়? তাহ'লে দেখানো যাবে কি? আর এভাবে প্রত্যেকেই 
যদি হাযারো আমল তৈরী করতে থাকে তাহ'লে শরী“আত বলে আর কিছু থাকবে 
কি? অনুরূপ অনেক অজ্ঞ লোক বলে, মুনাজাত নেই তো দেখান । এটাও সীমাহীন 
মূর্খতা, বর্বরতা । এই কথার দ্বারাই প্রমাণিত হয় যে, প্রচলিত মুনাজাত ভূয়া । কারণ 
যে কথা কুরআন ও ছহীহ হাদীছে নেই সেটা কিভাবে দেখানো যাবে? 

(৬) এরা? ছহীহ-যঈফ আবার কি? ভাল কাজ ছেড়ে দিব কেন? হাদীছে থাকলেই তো 
আমল করা যাবে । 

উত্তরঃ ইসলাম সম্পর্কে জানার ঘাটতি কতটুকু তা উক্ত কথা দ্বারা উপলব্ধি করা যায়। 
ইসলাম ও মুসলিম উম্মাহকে নিশ্চিহ্ন করার জন্য এবং আল্লাহ তা'আলা, রাসূল (ছাঃ) 
ও ছাহাবীদের মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশে ইহুদী-বীষ্টান চক্র লক্ষ লক্ষ হাদীছ জাল 
করেছে। কেবল তাদের দোসর শী'আরাই ৩ লক্ষ হাদীছ জাল করেছে। তাহ'লে 
বিধর্মীদের রচনা করা এ হাদীছগুলোও কি রাসূলের হাদীছ? সেগুলোও কি আমল 
করতে হবে? এ জন্যই রাসূল (ছাঃ) জাল ও যঈফ হাদীছের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী 
করেছেন। ছাহাবী, তাবেঈ ও মুহাদ্দিছ ওলামায়ে কেরাম যুগের পর যুগ জাল ও 
যঈফ হাদীছের বিরুদ্ধে আপোসহীন সংগ্রাম করে আসছেন এবং হাযারো গ্রন্থ রচনা 
করেছেন (এ বিষয়ে আলোচনা দ্রঃ ‘জাল ও যঈফ হাদীছ বজর্নে কঠোর মূলনীতি এবং তার বাস্তবতা’ শীর্ষক 
নিবন্ধ, মাসিক আত-তাহরীক অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 1০৭ এবং জানুয়ারী, ফেব্রুয়ারী ০৮)। তাই 
হাদীছ জাল-যঈফ হয় না এমন ধারণা রাখা মারাত্মক অন্যায় । বরং সর্বদা জাল-যঈফ 
হাদীছের ভাল আমল বর্জন করে কেবল ছহীহ হাদীছের প্রতি আমল করতে হবে। 

(5) এ%৪ আমরা তো তেমন দ্বআ-কালাম জানি না। তাই হুয়রের সাথে আমীন 
আমীন করি । এটা নিষেধ করেন কেন? 

উত্তরঃ ছালাত হ'ল সর্বশ্রেষ্ঠ ইবাদত ৷ মুসলিম হিসাবে সেই ইবাদতের দু'আগুলোও 
যদি জানা না থাকে তাহ'লে কিভাবে আল্লাহর বান্দা হিসাবে পরিচয় দিবে? আলেম 
না হলেও প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর ফরয কর্তব্য হল, সাধারণ ইবাদতগুলো 
সঠিকভাবে পালন করার জন্য ইসলামী শিক্ষা অর্জন করা। আসল কথা হ'ল, 
ছালাতের শুরু থেকে শেষ পর্যন্ত পঠিতব্য দু'আগুলো অর্থসহ জানা থাকলে এবং 
সিজদায় ও তাশাহহুদে বসে মনের ইচ্ছানুযায়ী দু'আ করতে পারলে উক্ত ক্ষোভ 
থাকত না। কিন্তু কয়জন ব্যক্তি সেই দু'আগুলো জানে? বা জানার চেষ্টা করে? অথচ 
শরী‘আতের নির্দেশ হ'ল, প্রত্যেক ব্যক্তি নিজের চাওয়া-পাওয়া অনুযায়ী আল্লাহ্‌র 
নিকটে দু'আ করবে। নিজে কী পাপ করেছ তা ইমাম জানেন না। সুতরাং দু'আ 
করার ব্যাপারে নিজেকেই সজাগ হতে হবে । আর ছালাতের বাইরে হ'লে নিজের 
ভাষাতেও যে কোন সময় আল্লাহর কাছে বেশী বেশী চাইবে । 


১০৮ শারঈ মানদণ্ডে মুনাজাত 


উল্লেখ্য যে, উক্ত প্রশ্নগুলো ছাড়াও আরো অনেক কথাই সমাজে প্রচলিত আছে। 
দু'আর একবচন, বহুবচন, রাসূল (ছাঃ)-এর ও আমাদের যুগ এক নয় ইত্যাদি। 
এগুলো সবই সচেতনতার অভাব । 
দৃষ্টি আকর্ষণঃ 

মুসলিম সমাজে আরো অনেক গুরুতর অপরাধ চালু থাকলেও সামান্য মুনাজাতের 
কারণে সেগুলোর বিরুদ্ধে কথা বলা যায় না । বললেও কোন গুরুত্ও পায় না। অথচ 
সমাজের সর্বত্র অসংখ্য শিরক-বিদ“আত ছড়িয়ে আছে, যা মানুষের আকুীদা-আমল 
নষ্ট করছে। এক্ষেত্রে সমাজের কতিপয় ব্যক্তি উদ্যোগ নিলে এই সমস্যা সহজেই দূর 
হয়ে যায়। তাই কয়েক শ্রেণীর ব্যক্তির প্রতি আমাদের উদাত্ত আহ্বানঃ 

(ক) যারা নিয়মিত পাচ ওয়াক্ত ছালাত আদায় করেন সাধারণতঃ তাদের মধ্যে 
মুনাজাতের জন্য অন্ধ গৌড়ামী লক্ষ্য করা যায় না। কিন্তু যারা নিয়মিত ছালাত 
আদায় করে না, কেবল জুম'আর দিন বা দুই ঈদের মুছনল্রী এবং সুযোগে নেতার ভাব 
77585 98598 
করলে তাদের শরীরে যেন দাউ দাউ করে আগুন জ্বলে । যারা মুনাজাত করে না 
তাদেরকে তারা চিবিয়ে খেতে চায়। তারা বলে, এভাবে একদিন ছালাতও তুলে 
দিবে । মুনাজাত করে না এমন কেউ যেন ইমামতি না করতে পারে, মসজিদে না 
আসতে পারে, সেজন্য তারা খুবই সজাগ । দাজ্জাল, ইহুদী-শৃষ্টানদের দালাল ইত্যাদি 
বলে তারা অহরহ গালি দেয় । ভাবখানা এমন যেন তাদের মত বড় দ্বীনদার আর 
কেউ নেই। অথচ ছালাতের শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত মুনাজাতের যে সমস্ত 
দু'আ পড়তে হয় সেগুলো হয়ত অর্থ সহ তাদের জানা নেই। রাসূল (ছাঃ) ছালাতের 
পর যে সমস্ত যিকির করেছেন সেগুলোও হয়ত অর্থসহ মুখস্থ নেই। বলা যায় তারা 
নিয়মিত ছালাতই পড়ে না। শুধু তাই নয়, সুন্নাতী দাড়ি রাখার কথা ছহীহ হাদীছে 
থাকলেও সেই সুন্নাতকে তারা প্রতিনিয়ত হত্যা করে। টাখনুর নীচে কাপড় পরা 
হারাম ও জাহান্নামের কারণ হলেও তারা পরে। সুদ-ঘুষ, জুয়া-লটারি, বিড়ি- 
সিগারেট, আলা-জর্দা-গুল প্রকাশ্য হারাম হ'লেও তারা সেগুলোর সাথে জড়িত। 
গান-বাজনা, টিভি, সিডি, বেপর্দা, বেহায়াপনা প্রভৃতি জাহেলী কর্মকাণ্ড পরিবারে চালু 
রেখেছে সেগুলো নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই। অথচ প্রচলিত ভিত্তিহীন ও 
ভুয়া মুনাজাত নিয়ে তারা পাগল । তাদের দাপটে সাধারণ মানুষ যদি এই বিদ“আতী 
প্রথার উপরে আমল করলে তাহ'লে সেই পাপের ভার তাদেরকেও বহন করতে 
হবে। যদি এ কারণে অন্যান্য অপরাধও সমাজে চালু থাকে তবে তারাই এ জন্য দায়ী 
থাকবে । এভাবে বিদ'আতকে লালন করে রাসূলের সুন্নাতকে অপমান করা হচ্ছে। 
তারা ইমাম বা হুযুরের নামে যে অন্ধভক্তি করছে তাতে তারা কোন কালেও সত্যের 
সন্ধান পাবে না। আমরা আশা করি তারা মনোযোগ সহ বিষয়টি বুঝার চেষ্টা করবে, 
জানবে এবং সত্তর সংশোধন হবে। 

(খে) সমাজপতি, প্রভাবশালী ও শিক্ষিত ব্যক্তিগণ, যারা এই প্রচলিত মুনাজাত করেন 
ও জোরালো সমর্থন করেন, তারা বিষয়টি একটু গুরুত্বের সাথে দেখলে এক মুহুর্তেই 
এর সমাধান হয়ে যায়। তাদের অনেকেই বিষয়টি বুঝেন কিন্তু ব্যক্তি স্বার্থের কারণে 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১০৯ 


সঠিক কথা বলেন না; বরং চাপা দিয়ে রাখতে চান, সত্যের পক্ষে মুখ খুলেন না। 
অথবা ইমাম বা হুযূরের প্রতি অন্ধ বিশ্বাস থাকার কারণে তার কথাকেই বেশি গুরুত্ব 
দেন। সবচেয়ে পরিতাপের বিষয় হ'ল, অনেক ইমাম, আলেম সত্যের পক্ষে এবং 
অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চান কিন্তু সমাজপতিরা তার উপর অন্যায় চাপ সৃষ্টি 
করেন। সত্যের পক্ষে তাকে মুখ খুলতে দেন না। তার কোন স্বাধীনতা নেই। জানা 
আবশ্যক যে, শরী“আতের ব্যাপারে সামান্য কোন কুটিলতা থাকলে প্রভাবশালী 
মণ্ডলদের বাচার কোন পথ নেই। কারণ সমাজে সত্য প্রতিষ্ঠার ব্যাপারে নেতৃস্থানীয় 
ও প্রভাবশালীরাই সবচেয়ে বড় বাধা। স্বয়ং আল্লাহ তা*আলাই পবিত্র কুরআনে 
একথা ঘোষণা করেছেন হ্বেখরুফ ২৩)। প্রভাবশালী মোড়লদের কারণেই অসংখ্য 
শিরক-বিদ“আত ও শরী“আত বিরোধী কাজ সমাজে চালু আছে। তাদের ইশারা- 
ইঙ্গিতেই সেগুলো দূর করা সম্ভব হয় না। এগুলোর জন্য অনেকাংশে তারাই যে দায়ী 
তা কারো অজানা নয়। তারা মৃত্যুকালে, কবরে এবং হাশরের মাঠে আল্লাহর সামনে 
কী জবাব দিবেন তা আমরা জানি না। রাসূল (ছাঃ) বলেন, “তোমরা প্রত্যেকেই 
দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে" ।” আমরা 
সকলে ন্যায়পরায়ণ হওয়ার আহ্বান জানাই। 

(গ) ইসলামী ব্যক্তিত, আলেম, ইমাম, খতীব, বক্তা, শিক্ষক, দাঈ ও মাদরাসা 
শিক্ষার্থীরা হলেন মুসলিম সমাজের কর্ণধার ৷ তারা জাতিকে সঠিক দিকে-নির্দেশনা 
দান করবেন এবং সঠিক পথে পরিচালনা করবেন এটা তাদের অন্যতম শ্রেষ্ঠ কর্তব্য । 
কিছু নেই। তবে মুসলিম সমাজের প্রতিনিধি হিসাবে এমন আচরণ কখনোই কাম্য 
নয়। তাদের পক্ষে শরী'আতের নামে এমন কথা উচ্চারণ করা ঠিক নয় যে কথার 
অস্তিত্ব কুরআন-সুন্নাহতে নেই । তাদের মাধ্যমে জাল ও যঈফ হাদীছ প্রচার হওয়া 
গৰ্হিত অন্যায় । কারণ নিশ্চিত না হয়ে কোন হাদীছ বর্ণনা করা যদি রাসূলের উপর 
মিথ্যারোপ করার শামিল হয়, তাহ'লে তার নামে জাল, যঈফ ও বানোয়াট কথা বলা 
কতটুকু অপরাধ তা সহজেই বুঝা যায়। ধর্মের লেবাস পরে বিদ'আতকে আকড়ে 
থেকে রাসূল (ছাঃ)-এর সুন্নাতকে অপমান করা কোন আলেমের পক্ষে শোভা পায় 
না। এছাড়া সত্য বুঝে গোপন করা আল্লাহকে ধোকা দেওয়ার নামান্তর । চাকরি টিকে 
রাখার আশায় বা সম্মানের দিকে তাকিয়ে বিদআতের প্রচারণা চালানো বা নিজের 
যোগ্যতা প্রমাণ করতে গিয়ে কুরআন-হাদীছের মনগড়া অর্থ করা এবং বিজ্ঞ 
মনীষীদের গালমন্দ করা মূর্খদের কাজ। রাসূল (ছাঃ)-এর নিম্নের বাণী থেকে 
আমাদের শিক্ষা নেওয়া উচিত। তিনি বলেছেন, “একশ্রেণীর আলেম 

দরজায় দীড়িয়ে মানুষকে আহ্বান করবে। যেই'তাদের ডাকে সাড়া দিবে তাকেই 
তারা জাহান্নামে নিক্ষেপ করবে। রাবী বলেন, হে আল্লাহ রাসূল (ছাঃ)! আপনি 


৮. মুভাফাক আলাইহ, মিশকাত হা/৩৬৮৫। 


১১০ শারঈ মানদণ্ডে মুনাজাত 
আমাদের ভাষায় তারা কথা বলবে’ (2 2 ৮ ৮৫৯ oH ৬০১৩ 


৩০ 16 04239 ৫০০৩ ১০০১ 0৪ এ ৮৮০ ঝা 0০ ৫ ৩৭ 49) | অন্য 
বর্ণনায় রয়েছে, 07555577778 
অন্তরের ন্যায়” ০৮] ১৩৪ 19 bl ০20 782) ৯ গভীরভাবে চিন্তা করার 


দরকার উক্ত চরিত্রের আলেমরা কারা । অবস্থা যদি এমনটিই হয় তাহ'লে আলেমদের 
সতর্ক হওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই। রাসূল (ছাঃ)-এর ভাষা অনুযায়ী দেহের 
মূল অংশ অন্তরটি যদি নষ্ট হয়ে যায় তাহলে তাদের মাধ্যমে, চারিদিকে বিভ্রান্তি 
ছড়িয়ে পড়বে । কথা বললে মিথ্যা বলবেন, ভাল শুনলেও উল্টা বুঝবেন, সঠিক 
দেখলেও বাকা দেখবেন, হাত দিয়ে লিখলেও মিথ্যা ও ভুল লিখবেন, চললেও বক্র 
পথে চলবেন। কারণ মুল চালিকাশতি অ্তরটয়সাতিপূর্ণ। অতএব সাবধান! সঠিক 
বুঝ অর্জন করে সবাইকে আল্লাহর ওয়াস্তে সংশোধন হওয়ার সর্বাত্মক চেষ্টা করতে হবে। 
(ঘ) শিক্ষিত, সরলপ্রাণ নিরপেক্ষ ব্যক্তিবর্গ যারা বিষয়টি বুঝার চেষ্টা করতে পারেন 
এবং সত্যের পক্ষে মুখ খুলতে পারেন। নিরপেক্ষ ব্যক্তি হিসাবে এক্ষেত্রে তাদের 
তুই সবচেয়ে বেশি কার্যকর হবে । যেমন সর্বত্র তাদের মূল্যায়ন রয়েছে। সুতরাং 
তাদের উচিত হবে সমাজে প্রচলিত যাবতীয় কুসংস্কার ও অনৈসলামী রসম-রেওয়াজ 
দূর করার জন্য বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া । কোনকিছুকে তোয়াক্কা না করে নিরপেক্ষ 
হৃদয়ে আল্লাহ্‌র ওয়াস্তে সঠিক বিষয়ের প্রচলন করা । যাতে সমাজে শান্তির ফরুধারা প্রবাহিত হয়। 


(ঙ) সংস্কারমনা ব্যক্তিগণ, যারা সংখ্যায় অতি নগন্য । তারা যথাযথভাবে আল্লাহ 
প্রেরিত বিধান মেনে চলার চেষ্টা করেন, অপরকে সেদিকে আহ্বান জানান এবং 
সামাজিকভাবে তাকে রূপ দিতে চান। রাসূল (ছাঃ) এই শ্রেণীর মানুষের জন্যই 
সুসংবাদের বাণী শুনিয়েছেন।১ তাই তাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে একাজে 
অগ্রসর হ'তে হবে । কাউকে কটাক্ষ করে কোন চরম ভাষা প্রয়োগ করা যাবে না। এ 
মহৎ কাজের পিছনে দিতে হয় প্রচুর সময় । তাই নিরাশা বা অধৈর্য হয়ে অব্যাহত 
চেষ্টা থেকে কখনো পিছিয়ে আসা যাবে না। নিজের সার্বিক ক্রটির দিকে লক্ষ্য রেখে 
হ'তে হবে অত্যন্ত সংযোমী । কখনো সমাজে প্রচলিত কুসংস্কার, অবৈধ বা ইসলামী 
বিরোধী কোন কার্ষের সাথে জড়িয়ে পড়া যাবে না। সাধারণ মানুষের সাথে রাখতে 
হবে সুসম্পর্ক ৷ বুঝানোর চেষ্টা করতে হবে সাবলীল ভাষায় । নিন্দুকের নিন্দা, বালা- 
মুছীবত, সামাজিক নানা সমস্য, পারিবারিক দৈন্যতা, চাকরিচ্যুত হওয়া ইত্যাদি 
পরীক্ষা জড়িয়ে ধরবে । কিন্তু সবকিছুকে ডিঙ্গিয়ে এক আল্লাহর উপর ভরসা করে 
বত রহ মালিক আল্লাহ রাব্বুল 
| 


৯. ছহীহ বুখারী, মুসলিম, মিশকাত হা/৫৩৮২। 
১০. মুসলিম, মিশকাত হা/১৫৯; আহমাদ, আলবানী, মিশকাত হা/১৭০-এর টীকা দ্রঃ। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১১১ 


সপ্তম অধ্যায় 


দু'আ করার ছহীহ পদ্ধতি সমূহ 
আল্লাহর কাছে দু'আ করা, ক্ষমা প্রার্থনা করা একটি ফরয ইবাদত ৷ আল্লাহ তাআলা 
বলেন 


09১০ NE ০০ 07৮24 200 & 1 জন ৯ ০ 0 

০২১৯ ৮৫৮ 
দিব। যারা আমার ইবাদতের ব্যাপারে অহংকার করে তারা অতিত্ববর লাঞ্চিত হয়ে 
জাহান্নামে প্রবেশ করবে’ সেরা মুমিন ৬০)। অন্যত্র আল্লাহ তা'আলা বলেন, 


219০০080512 690 52৮ তি পি ০০ ১৩০ UCN 

OS ~~ 1১০59 
“আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন আমি তো 
সন্নিকটেই রয়েছি। প্রার্থনাকারীর প্রার্থনা আমি কবুল করে থাকি যখন সে প্রার্থনা 


করে । কাজেই তারা যেন আমার হুকুম পালন করে এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন 
করে । যাতে তারা সুপথ প্রাপ্ত হয়’ (সূরা বাকারাহ ১৮৬)। 


আল্লাহর কাছে না চাইলে, তাকে না ডাকলে তিনি বান্দার প্রতি রাগান্বিত হন৷ 
কারণ আল্লাহর নিকট দু'আর চেয়ে অধিক মর্যাদাবান আর কিছু নেই ।১ তবে অবশ্যই 
শরী“আত সম্মত ছহীহ পদ্ধতিতে চাইতে হবে, তার নিকট দু'আ করতে হবে । নিয়ে 
দু'আ করার ছহীহ পদ্ধতি তুলে ধরা হ'ল 
ছালাতের মাধ্যমে দু'আ করাঃ 

আল্লাহ তা'আলার নিকট দু'আ করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হ'ল ছালাত । তিনি বলেন, 
১. 0) ০:০৩ 1১:০০ “তোমরা ধৈর্যের সাথে ছালাতে মাধ্যমে সাহায্য প্রার্থনা 
কর" (বাক্বারাহ ৪৫)। ছালাতের মধ্যে বিশেষ করে সিজদায় ও তাশাহহুদে বসে সালাম 


ফিরানোর আগে ইচ্ছানুযায়ী দু'আ করার শ্রেষ্ঠ স্থান। নবী-রাসূলগণ যখনই কোন 
সমস্যায় পড়েছেন তখনই তারা ছালাতের মাধ্যমে আল্লাহর কাছে দু'আ করেছেন ।* 


১. ছহীহ তিরমিযী হা/৩৩৩৬; ইবনু মাজাহ হা/৩৮৯৫, সনদ হাসান। 
২. ছহীহ তিরমিযী হা/৩৩৭০, সনদ হাসান; ইবনু মাজাহ, মিশকাত হা/২২৩২। 
৩. ছহীহ বুখারী হ/৩৩৫৮। 


১১২ শারঈ মানদণ্ডে মুনাজাত 


(২) একাকী হাত তুলে দু'আ করাঃ 

মহান আল্লাহর নিকট প্রার্থনা করা, ক্ষমা চাওয়া, বিপদ-মুছীবত, রোগ-বালা ও নানা 
রকম পরীক্ষা থেকে পরিত্রাণ চাওয়ার দ্বিতীয় শ্রেষ্ঠ মাধ্যম হ'ল একাকী হাত তুলে 
দু'আ করা। তাই নিজের চাওয়া পাওয়ার বিষয় উল্লেখ করে, পাপ সমূহ স্মরণ করে 
এবং সমস্যাদি পেশ করে আল্লাহর কাছে একনিষ্ঠচিত্তে চুপে চুপে সংগোপনে নিজ 
নিজ হাত তুলে দু'আ করবে ।* পবিত্র স্থানে যে কোন প্রেক্ষাপটে বসে বা দাড়িয়ে 
হাত তুলে প্রার্থনা করবে । অনেকে দু'আ করতে জানিনা বলে অপরের মাধ্যমে দু'আ 
করিয়ে নিতে চায়। এমনটি না করে বরং নিজ নিজ ভাষায় নিজের চাওয়া-পাওয়ার 
বিষয়টি আল্লাহর কাছে তুলে ধরবে, এখানে অন্যের সাহায্যের তেমন কোন প্রয়োজন 
নেই। আমাদের রাসূল মুহাম্মাদ (ছাঃ) সহ অন্যান্য নবী-রাসূল বিভিন্ন সময়ে হাত 
তুলে দু'আ করেছেন মর্মে বহু হাদীছ বর্ণিত হয়েছে। আল্লাহর কাছে হাত তুলে দু'আ 
করলে তিনি খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন । যেমন- 


55520758858 
1৮০ 0১3৮ তা এ এ SD BL ১৩ ১৮ PEALE ৩৮ 
সালমান (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের প্রতিপালক 
মঙ্গলময়, সুউচ্চ লঙ্জীশীল। তার বান্দা যখন তার নিকট হাত উঠিয়ে চায়, তখন 
তিনি খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন? 1? 
উল্লেখ্য যে, দু'হাত একত্রিত করে খোলা রেখে বুক বরাবর মুখের সামনে ধরে দু'আ 
করবে ।* দুই হাতের মাঝে ফাক রেখে অথবা দুই হাত একত্রিত করে দড়ি পাকানোর 
ন্যায় হাত নাড়ানোর কোন ভিত্তি নেই। দু‘আর শেষে মুখে হাত মাসাহ না করে 
এমনিতেই হাত ছেড়ে দিবে । কারণ মুখে হাত মাসাহ করা সম্পর্কে কোন ছহীহ 
হাদীছ নেই। আমরা তৃতীয় অধ্যায়ের শেষে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। 
এক্ষণে রাসুল (ছাঃ) যে বিভিন্ন স্থানে নানা কারণে হাত তুলে দু'আ করেছেন সে 
বিষয়ে নিম্নে কয়েকটি হাদীছ উল্লেখ করা হ'লঃ 


IE IAA LAN IG ad 2 ক পন পতি 


৪. সুরা আ'রাফ ২০৪, ০৫, মুত্তাফাক্‌ আলাইহ, মিশকাত হা/২৩০৩। 
৫. ছহীহ আবৃদাউদ হা/১৪৮৮, সনদ ছহীহ, মিশকাত হা/২২৪৪, “দু'আ সমুহ’ অধ্যায় । 
৬. আবৃদাউদ, মিশকাত হা/২২৫৬; আহমাদ, বায়হাকী, মিশকাত হা/২২৫৭, ২২৫৩,২২৫৪। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১১৩ 

MOUSE ৬১:১9 ৬৭ এ! ৩৮৯ ৫ ২৯১৮৬ 
EE ০০০১৩ do ক ৩৮০ EEL ICS 8৩৭ te ০০ 
এ খু এড ৩০০৮০ এ এ ০৪ ১০৭ এ 4৯0 এ ০৪ সি 


আব্দুল্লাহ ইবনু আমর ইবনে আছ (রাঃ) বলেন, একদা রাসূল (ছাঃ) ইবরাহীম 
(আঃ)-এর ব্যাপারে আয়াত পাঠ করলেন, “হে আমাদের প্রতিপালক! এরা অনেক 
মানুষকে বিপথগামী করেছে। অতএব যে আমার অনুসরণ করে সে আমার অন্তর্ভুক্ত’ 
(ইবরাহীম ৩৬)। ঈসা (আঃ) বলেছিলেন, “আপনি যদি তাদের শাস্তি দেন তাহ'লে তারা 
তো আপনারই বান্দা । আর তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন তাহ'লে নিশ্চয়ই 
আপনি মহা পরাক্রুশালী প্রজ্ঞাময়’ (মায়েদাহ ১১৮)। অতঃপর রাসূল (ছাঃ) দু'হাত 
উঠিয়ে বলেন, হে আল্লাহ! আমার উম্মত, হে আল্লাহ! আমার উম্মত। অতঃপর 
কাদতে থাকলেন। তখন আল্লাহ তা'আলা বললেন, হে জিবরীল! তুমি মুহাম্মাদের 
নিকট যাও, তোমার রব সেটা জানেন এবং জিজ্ঞেস কর, কেন তিনি কাদছেন। 
অতঃপর জিবরীল (আঃ) তার নিকটে আগমন করে কাদার কারণ জানতে চাইলেন । 
তখন রাসূল (ছাঃ) তাকে কাদার কারণ বললেন। অতঃপর আল্লাহ তা'আলা 

< বললেন, যাও, মুহাম্মাদকে বল যে, আমি তোমার উপর এবং তোমার 
উম্মতের উপর সন্তুষ্ট আছি। আমি তোমার অকল্যাণ করব না’ ।* 


অন্যের জন্য ক্ষমা প্রার্থনা করে হাত তুলে দুআঃ 


আউত্বাসের যুদ্ধে আবু আমেরকে তীর লাগলে তিনি স্বীয় ভাতিজা আবু মুসার মাধ্যমে 
বলে পাঠান যে, আপনি আমার পক্ষ থেকে রাসূল ছোঃ)-কে সালাম পৌছে দিবেন 
এবং আমার জন্য ক্ষমা চাইতে বলবেন। অতঃপর তার কাছে বলা হ'ল। আবু মুসা 
আশ'আরী (রাঃ) বলেন, 


নি দিন নি ০০ 
নবী করীম (ছাঃ) পানি চাইলেন এবং ওযু করলেন। অতঃপর দু'হাত তুলে প্রার্থনা 
করলেন এবং বললেন, “হে আল্লাহ! আবু আমেরকে উবাইদ ক্ষমা করে দিন। (রাবী 


বলেন) এ সময়ে আমি তার বগলের শুভ্রতা দেখলাম । তিনি বললেন, “হে আল্লাহ! 
ক্য়ামতের দিন আপনি তাকে আপনার সৃষ্টি মানুষের অনেকের উর্ধ্বে করে দিন? ৷” 


৭. ছহীহ মুসলিম, ১/১১৩, হা/৩৪৬, ঈমান’ অধ্যায়, উম্মতের জন্য রাসূল (ছাঃ)-এর দু'আ করা’ অনুচ্ছেদ। 
৮. ছহীহ বুখারী হা/৪৩২৩, ২৮৮৪, ২৩৮৩; ৯৪৪ পৃঃ । 


১১৪ শারঈ মানদণ্ডে মুনাজাত 

তক ক 

td dL Peds hsdpa 
hg oy ০548 1401 0৫৫০ oy SL Ss 4550) ঘা 

আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা তুফাইল ইবনু আমর রাসূল (ছাঃ)-এর কাছে গিয়ে 

বলল, হে আল্লাহর রাসূল (ছাঃ)! দাউস গোত্র অবাধ্য ও অবশীভূত হয়ে গেছে, 

আপনি তাদের জন্য আল্লাহর কাছে বদ দু'আ করুন। তখন রাসূল (ছাঃ) ক্বিলামুখী 

হ'লেন এবং দু'হাত তুললেন। লোকেরা ধারণা করল যে, তিনি তাদের বিরুদ্ধে বদ 


দু'আ করবেন। কিন্তু রাসূল (ছাঃ) বললেন, হে আল্লাহ! আপনি দাউস গোত্রকে 
হেদায়াত দান করুন এবং তাদেরকে সঠিক পথ দেখান? ৷ 


যুদ্ধের মাঠে হাত তুলে দু'আ ঃ 

33৩৭ dh ০১০০ 0৮ 2 8 ও ৭ ৫৩ CUS ৩ ne ৩০ 

১০৯ এড এটি খা এ 022০ 9) 25 হল BLS Los শা 

০০ LS LH এ ৫ ০ পি ৩ এ 4 এ ৯ 

১০ এ ১৩ ০৮ ০৯ ৩) এ ol ও USS ০ 21 

ESE এত EG 9 35 এস ০৩99 ১০ ক খর 
এ 2 ৩ চে Sp EUS ৩৫৬৬ BUS ds SU 3940 ০০ ০ 


ওমর ইবনুল খাত্বীব (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ছাঃ) বদরের যুদ্ধে 
মুশরিকদের দিকে লক্ষ্য করে দেখলেন, তাদের সংখ্যা এক হাযার। আর তার 
সাথীদের সংখ্যা মাত্র ৩১৯ জন। তখন তিনি ক্বিলামুখী হয়ে দু'হাত উঠিয়ে দু'আ 
করতে লাগলেন। এ সময় তিনি বলছিলেন, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য 
করার ওয়াদা করেছেন। হে আল্লাহ! আপনি যদি এই জামা'আতকে আজ ধ্বংস করে 
দেন, তাহ'লে এই যমীনে আপনার ইবাদত করার মত আর কেউ অবশিষ্ট থাকবে 
না। এভাবে তিনি উভয় হাত তুলে ব্বিবলামুখী হয়ে প্রার্থনা করতে থাকলেন। এক 
সময় তার কাধ হ'তে তার চাদরখানা পড়ে গেল। আবুবকর (রাঃ) তার চাদরখানা 
কাধে তুলে দিয়ে তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর রাসূল 
(ছাঃ)! আপনার প্রতিপালক প্রার্থনা করুলে যথেষ্ট । নিশ্চয়ই তিনি আপনার সাথে কৃত 
ওয়াদা পূরণ করবেন’ ।১? 


৯. ছহীহ বুখারী হা/৬৩৯৭, ২৯৩৭ । 
১০. ছহীহ মুসলিম, ২য় খণ্ড, পৃঃ ৯৩, হা/৪৫৮৮, ‘জিহাদ’ অধ্যায়, অনুচ্ছেদ-১৮। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১১৫ 
কা'বা ঘর দেখে হাত তুলে দু“আঃ 


EE 
2 ১০৯ : গৈ 


এ HEE ০:৬2, ৮48৮3582৮58 ১ 8 3 


BESSY fo এ চি এল এ ৪5 লা এ 
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) মক্কায় প্রবেশ করে পাথরের নিকট এসে 
পাথরকে চুম্বন করলেন। অতঃপর বায়তুল্লাহ তাওয়াফ করলেন এবং ছাফা পাহাড়ে 
এসে তার উপর উঠলেন। সেখান থেকে তিনি বায়তুল্লাহর প্রতি লক্ষ্য করছিলেন। অতঃপর 
দু'হাত উত্তোলন পূর্বক আল্লাহকে ইচ্ছামত স্মরণ করতে লাগলেন ও দু'আ করতে লাগলেন ++ 


আরাফার মাঠে হাত তুলে দু“আঃ 
«01695 ০85 lo খু ঞ। এতে (১০ ০৬৪ এ 2 UO এও IG 555৪ 
০০0 06050 299 এত ৬৮ 0০ 0948 4005 LES Bi 4 ১ 
আত্বা (রাঃ) বলেন, ওসামা ইবনু যায়েদ (রাঃ) বলেছেন, আমি আরাফার মাঠে রাসূল 
(ছাঃ)-এর সাথে একই আরোহীর মধ্যে ছিলাম । তিনি তার দু'হাত তুলে দু'আ 
করছিলেন, তখন তার উটনি তাকে নিয়ে একদিকে সরে গেল এবং উটনীর লাগাম 
হাত থেকে পড়ে গেল। রাসূল (ছাঃ) তার এক হাত দ্বারা লাগাম ধরে থাকলেন এবং 
অপর হাত উঠিয়ে রাখলেন ।+২ 
হজ্জে পাথর নিক্ষেপের সময় হাত তুলে দু'আঃ 
৮০০৮০ তি ও 2 50 0 ০৫ HE এ &| এতে & 0950 050১9 ০ 
চন 45090 al 0585 OF GU বি 9 এল ওঠ Ul গর ০৫০০ পরল 
08০৭ ৩০ এ৫ ০০০০ পেজ ক এ চস 0 ০৯ 4৪ ৩৫ 
026 07511218550 
যুহরী (রাঃ) থেকে বর্ণিত রাসূল (ছাঃ) মসজিদে মিনা সংলগ্ন জামরায় যখন কংকর 
নিক্ষেপ করতেন তখন সাতটি পাথর খণ্ড নিক্ষেপ করতেন । পাথর নিক্ষেপের সময় 
তিনি তাকবীর দিতেন। অতঃপর তার সামনে আসতেন এবং ক্বিলার দিকে মুখ 
করে দু'হাত তুলে দু'আ করতেন। এ সময় তিনি দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতেন। 
অতঃপর তিনি দ্বিতীয় জামরায় এসে সাতটি নিক্ষেপ করতেন আর যখন তিনি কংকর 
নিক্ষেপ করতেন তখন তিনি তাকবীর দিতেন। অতঃপর বাম পাশে সরে আসলে সেখানে 
উপত্যকা মিলে আছে। সেখানে ক্বিলার দিকে মুখ করে দু'হাত তুলে দু'আ করতেন।৯ং 


১১. ছহীহ আরুদাউদ হা/১৮৭২, সনদ ছহীহ ৷ 
১২. ছহাহ নাসাঈ হ/৩০১১, সনদ ছহাহ। 
১৩. ছহীহ বুখারী হা/১৭৫১-১৭৫৩, ১/২৩৬। 


১১৬ শারঈ মানদণ্ডে মুনাজাত 
মুসাফিরের হাত তুলে দু'আঃ 
ail idl 004 ০৯9 ৪53 এত আআ একে এ ০৮5০ FSP df 


০৮ 2০১8৮ হিপ) টি দিও OD জিও Ut এ! এ এএ পলা 
CIN LOLS All Gk 
আবু হুরায়রা (রাঃ) হ'তে বর্ণিত, রাসূল (ছাঃ) একদা হালাল খাদ্য সম্পর্কে আলোচনা 
করতে গিয়ে এক ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরেন, যে দুর দূরান্ত সফর করে চলেছে। তার মাথার 
চুল এলোমেলো, শরীরে ধুলাবালি । এমতাবস্থায় এ ব্যক্তি দু'হাত আকাশের দিকে উঠিয়ে 
কাতর কণ্ঠে ‘হে প্রভু’ “হে প্রভু’ বলে ডাকছে। কিন্তু তার খাদ্য হারাম দ্বারা, পানীয় হারাম, পরনের 
পোষাক হারাম এবং তার আহার ব্যবস্থা করা হয় হারাম, তার দু'আ কি কবুল হ'তে পারে? ।*8 
ইবরাহীম (আঃ)-এর হাত তুলে দু“আঃ 
ইবনু আব্বাস (রাঃ) থেকে ইবরাহীম (আঃ) সম্পর্কে লম্বা হাদীছ বর্ণিত হয়েছে যে, 
ইবরাহীম (আঃ) স্বীয় স্ত্রী ও পুত্রকে কাবা ঘরের পাশে রেখে চলে যাচ্ছিলেন । এক সময় 
তিনি গিরিপথের বাকে পৌছেন, যেখান থেকে স্ত্রী ও পুত্রকে দেখা যাচ্ছিল না। 


(০3 ০2৪ 3 GS ভন I এ 9 SOE চল ৩০ 
cl ৩৬৫ ০৩০ 
অতঃপর তিনি নিম্নের কথাগুলো দ্বারা দু'হাত তুলে দু'আ করলেন যে, ‘হে আমাদের 
প্রতিপালক! আপনার পবিত্র ঘরের নিকটে এমন এক ময়দানে আমার স্ত্রী-পুত্রকে রেখে 
যাচ্ছি, যা শস্যের অনুপযোগী এবং জনশূন্য মরুভূমি । হে আল্লাহ! তারা যেন ছালাত কায়েম 
করে সে জন্য আপনি লোকদের মনকে এ দিকে করে দিন এবং প্রচুর ফল ফলাদি 
দ্বারা এদের রিযিকের ব্যবস্থা করে দিন। তারা যেন আপনার শুকরিয়া আদায় করতে পারে’ ।** 
উক্ত হাদীছগুলো থেকে বুঝা যায় যে, রাসূল (ছাঃ) বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে এবং বিভিন্ন 
প্রেক্ষাপটে একাকী হাত তুলে দু'আ করেছেন। তাই কারো মঙ্গল কামনা, হেদায়াত চাওয়া, 
ক্ষমা প্রার্থনা করা, রোগমুক্তি চাওয়া, বিপদ দূর করা কিংবা কোন সমস্যায় পড়লে দুই হাত 
তুলে একাকী কায়মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করা একান্ত কর্তব্য । উল্লেখ্য যে, 
একাকী হাত তুলে দু'আ করা সংক্রান্ত আরো অনেক হাদীছ রয়েছে। এখানে সব হাদীছ 
উল্লেখ করা সম্ভব হ'ল না।১৬ 


(৩) একজনের দুআ করা আর বাকীদের শুধু আমীন আমীন বলাঃ 
কেউ দু'আ করবে আর উপস্থিত অন্যরা সেই দু'আয় আমীন আমীন বলবে । দু'আ করার 


এটি একটি পদ্ধতি । জুম'আ ও ঈদের খুতবা বা অন্য কোন সময় ইমাম, খত্বীৰ বা আলেম 
ব্যক্তি সংশ্লিষ্ট কোন বিষয়কে লক্ষ্য করে কিংবা সকল মুসলিম নর-নারীর কল্যাণ কামনা 


১৪. ছহীহ মুসলিম, মিশকাত হা/২৭৬০, পৃঃ ২৪১। 
১৫. সুরা ইবরাহীম ৩৭; ছহীহ বুখারী হা/৩৩৬৪, ১ম খণ্ড, পুঃ ৪৭৫, নবীদের ঘটনাবলী’ অধ্যায়, অনুচ্ছেদ-৮। 
১৬. ছহীহ আবুদাউদ হা/১৪৮৭, সনদ ছহীহ; ছহীহ বুখারী, ২/৬২২; ছহীহ আবুদাউদ হা/১৪৮৯, সনদ ছহীহ। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১১৭ 


করে দু'আ করবেন আর বাকীরা আমীন আমীন বলবে" যেমন সূরা ফাতিহা শেষে আমীন 
বলা হয়।৯৮ মুসলিম ব্যক্তি দু'আয় আমীন আমীন বললে কবুল হয়, তাই ইনুদীবরীষ্টান ও 
বিধর্মীরা আমীনের প্রতি সবচেয়ে বেশী হিংসা করে ।+ মানুষের কথায় ফেরেশতামগ্ুলীও 
আমীন আমীন বলেন মর্মে ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে ।১ রাসূল (ছাঃ) দু'আ করেছেন আর 
ছাহাবীরা আমীন আমীন বলেছেন ।১ মুসা (আঃ) দু'আ করলে তার দু'আয় হারণ (আঃ) 
আমীন আমীন বলেছেন। 


lb ৩০৯ ৩১ এ৩ CES তত এট ৩৪ d তি) ৮০৩ ০৪৬৪ 
৩5৮১ Cal AL 

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর বাণী ‘তোমাদের দু'জনের দু'আ কবুল করা 

হ’ল’ এই কথা সম্পর্কে তিনি বলেন, মুসা (আঃ) দু'আ করছিলেন আর হারূণ (আঃ) আমীন 

আমীন বলছিলেন ।১২ 

উক্ত বর্ণনাটি ইবনু মার্দৃবিয়াহ আনাস (রাঃ) থেকে উদ্ধৃত করেছেন, যা হাফেয ইবনু হাজার 

আসকৃালানী (রহঃ) কোন মন্তব্য ছাড়াই উল্লেখ করেছেন ।২ আল্লামা ইবনু জারীর তাবারী 

(রহঃ) এর মোট ৮টি সূত্র উল্লেখ করেছেন। তবে মুহাক্কিক্‌ কয়েকটি সনদকে মুনক্বাতা 

বলেছেন ।১$ আল্লামা সুযৃতী (রহঃ) ৬টি সূত্র উল্লেখ করেছেন ।১৫ 

আবুল আলিয়াহ, আবু ছালেহ, ইকরামাহ, মুহাম্মাদ ইবনু কা'ব, রবী ইবনু আনাস প্রমুখ 

বলেন, মুসা (আঃ) দু'আ করেছিলেন আর হারূণ (আঃ) আমীন আমীন বলেছিলেন ।২* 

(8) জামা “আত বদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দু'আঃ 

কয়েকটি স্থানে নবী করীম (ছাঃ) সকলকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দু'আ করেছেন। 

যা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত । নিয়ে সে স্থানগুলো উল্লেখ করা হ'ল- 

(ক) পানি চাওয়ার জন্যঃ 


De 4০। ০১৮9 ও 500 ০৯০০ ০৮৯০ ভা dG ৬০৩ op ol ৩৪ 
এ ৬৭৪৯ ৩৬৭] EUS 5 অর্জিত এ] ৩১০০ 5 JG oll শেঠ এ 
“0১১০০৫০4৮৮৩ 5০9 ৮৪ এ ০ এড এ পরত dl ৩৯০০৮ 

LPL ৮০9 এ এ] এক 


১৭. ছহীহ আল-আদাবুল মুফরাদ হ/৪৬১;ফাতাওয়া লাজনা ৮/২৩১-৩০ ও ৩০২ পু ফাতাওয়া আরকানিল ইসলাম, পৃ ৩১২। 

১৮. মুত্তাফাক্‌ আলাইহ, মিশকাত হ/৮২৫; আবুদাউদ, তিরমিযী, দারেমী, মিশকাত হা/৮৪৫। 

১৯. আহমাদ, ইবনু মাজাহ হা/৮৫৬; ছহীহ ইবনু খুযায়মাহ হা/৫৭৪। 

২০. ছহীহ মুসলিম, মিশকাত হা/১৬৭২, ১৬১৯, ২২২৮। 

২১. আহমাদ, তাবরাণী, সনদ হাসান, আবুদাউদ হা/১৪৪৩; মিশকাত হা/১২৯০। 

২২. ফাত্হল বারী ৩য় খণ্ড, পৃঃ ৩৩৫, হা/৭৮০-এর ব্যাখ্যা দঃ; সূরা ইউনুস ৮৯ নং আয়াতের আলোচনা দ্রঃ 
তাফসীরে কুরতুবী, উক্ত আয়াতের ব্যাখ্যা দ্রঃ। 

২৩. ফাত্হল বারী ৩য় খণ্ড, পৃঃ ৩৩৫, হা/৭৮০-এর ব্যাখ্যা দ্রঃ। 

২৪. তাফসীরে তাবারী ১১/১৭৪-১৭৫ পৃঃ)। 

২৫. তাফসীর দুরুল মানছুর ৪/৩৪৭ পৃঃ। 

২৬. তাফসীর ইবনু কাছীর ৭/৩৯৪ পৃঃ, উক্ত আয়াতের ব্যাখ্যা দ্রঃ। 


১১৮ শারঈ মানদণ্ডে মুনাজাত 


আনাস ইবনু মালেক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা জুম'আর দিন জনৈক আরবী 
বেদুঈন রাসুল (ছাঃ)-এর নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল (ছাঃ)! (বৃষ্টির 
অভাবে) গৃহপালিত পশুগুলো মারা যাচ্ছে, পরিবার-পরিজন ও মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। 
তখন রাসূল (ছাঃ) দু'আর জন্য দু'হাত উঠালেন। আর লোকেরাও তার সাথে হাত উঠিয়ে 
দু'আ করল ।** 


SALAS 8 ELAS এডি এ] এক lI Sh এ৪ চর তি 
আনাস (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-কে হস্তদ্বয়ের পিঠ আকাশের দিকে করে পানি 
প্রার্থনা করতে দেখেছি ।১৮ 


0 55 GS ক SHUM এড YI Lo dl UN ৬ ৬০০৩ op A ৩০ 
Sl LPG GF এল SLI EU GU ৫৩১ 


চে 


আনাস (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) বৃষ্টি প্রার্থনা ব্যতীত অন্য কোথাও হাত তুলতেন না। 
তিনি হাত এত পরিমাণ উঠাতেন যে, তার বগলের শুত্রতা দেখা যেত।২ 


(খ) বৃষ্টি বন্ধের জন্যঃ 
বৃষ্টি বন্ধের জন্যও রাসূল (ছাঃ) উক্ত পদ্ধতিতে সবাইকে নিয়ে ছালাত আদায় করেছেন এবং 
সম্মিলিত দু'আ করেছেন। বৃষ্টি বন্ধের জন্য নিম্নের দু'আটি প্রসিদ্ধঃ 

Al ০459 2১0 4) ০0505 oD এ A EE 9 ৫9০ 
“হে আল্লাহ! আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দিন, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন না। 
হে আল্লাহ! অনাবাদী জমিতে, উঁচু জমিতে, উপত্যকায় এবং ঘন বৃক্ষের উপর বৃষ্টি বর্ষণ 
করুন’ |? 
(গ) চন্দ্র ও সূর্যপ্রহণের সময়ঃ 
রাসূল (ছাঃ) চন্দ্র ও সূর্যপ্রহণের সময়ও ছালাত আদায়ের পর কিংবা ছালাতের মধ্যে কুনূতে 
নাষেলার ন্যায় হাত তুলে দু'আ করেছেন। 


oY এ তে ঞ। 97০ আলে ও ০০6 জে এ ও 9৪ 8০ ০ ০৯০ এ ০ 
ied এ 1925 ৬১৭ 6১96 El 203 Ll ett গু 
359 ১ চি ৮৪ I ৩০৯ এ| ০৪৬ ৮০ SLA ৪০7 
০০৪৮ ৮ ৮৮০৪4066৫96. ১7৫7৮ 0 

COPS SD ০৮০7৮ 0 dl ০ ৩ ৬ 


২৭. ছহীহ বুখারী হা/১০২৯, ১/১৪০ পৃঃ। 

২৮. ছহীহ মুসলিম, মিশকাত হা/১৪৯৮ ‘ইত্তিস্কা’ অনুচ্ছেদ । 

২৯. ছহীহ বুখারী ১/১৪০ পৃঃ, হ/১০৩১; মিশকাত হা/১৪৯৯, ছহীহ বুখারী ১/১২৭ পৃঃ 
৩০. ছহীহ বুখারী ১/১৩৭ পৃঃ ছহীহ মুসলিম ১/২৯৩-২৯৪ পৃঃ। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১১৯ 


আব্দুর রহমান ইবনু সামুরাহ (রাঃ) বলেন, একদা আমি রাসূল (ছাঃ)-এর জীবদ্দশায় তীর 
নিক্ষেপ করছিলাম । হঠাৎ দেখি সূর্যগ্রহণ লেগেছে। আমি তীরগুলো নিক্ষেপ করলাম আর 
বললাম, আজ সূৰ্যগ্হণে রাসূল (ছাঃ)-এর অবস্থান লক্ষ্য করব। অতঃপর আমি তার নিকট 
পৌছলাম। তিনি তখন দু'হাত উঠিয়ে প্রার্থনা করছিলেন এবং “আল্লাহু আকবার’, “আল- 
হামদুলিল্লাহ', ‘লা ইলা-হা ইল্লাল্লাহ’ বলছিলেন । শেষ পর্যন্ত সূর্য প্রকাশিত হ'ল। অতঃপর 
তিনি দু"টি সূরা পড়লেন এবং দু'রাক'আত ছালাত আদায় করলেন' ।** অন্য বর্ণনায় 
এসেছে, 
59 এল কা এপ 1 ০১০5 এ Ud ০ JU BS Sf হা ৯ 
পে &। 0০0 0৬ পেশ ০০ চন জা তন 1 2 ০5 ৮৮ 
1০339 BE 4৩৫ ১০০১৭ ১৬ LEN পে 8 29 BE dh 
১5 
মুগীরা ইবনু শু“বা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ছাঃ)-এর যুগে একদিন সূর্যগ্রহণ 
লাগল যেদিন তার পুত্র ইবরাহীম মৃত্যবরণ করেন। ফলে জনগণ বলতে লাগল যে, 
ইবরাহীমের মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ লেগেছে। তখন রাসূল (ছাঃ) বললেন, সূর্য ও চন্দ্রথহণ 
কারো মৃত্যু বা জন্মের করণে হয় না। সুতরাং তোমরা যখন এমনটি দেখবে তখন ছালাত 
আদায় করবে এবং দু'আ করবে” ।*২ অন্য এক হাদীছে এসেছে, 


৫ 
৩4০ 


০০৫৫৪15918১ ০৭0 ০1০৮০ ০৬৫৪ 59 ০১৪ & 
Oe 

“নিশ্চয়ই সূর্য ও চন্দৰগহণ কারো মৃত্যুর কারণে লাগে না। সুতরাং তোমরা যখন এমনটি 

দেখবে তখন ছালাত আদায় করবে এবং দু'আ করবে । যতক্ষণ তোমাদের নিকট সূর্য-চন্দ্ 

প্রকাশিত না হয়’ ।** 

উক্ত হাদীছগুলো থেকে বুঝা যায় যে, রাসূল (ছাঃ) কখনো কুনৃতে নাযেলার ন্যায় ছালাতের 


মধ্যেই সকলকে নিয়ে দু'আ করেছেন। আবার কখনো দীর্ঘক্ষণ ধরে ছালাত আদায়ের পর 
দু'আ করেছেন। যতক্ষণ সূর্য-চন্দ্র প্রকাশিত না হয়েছে ।** 


(ঘ) মুবাহালার সময়ঃ 
মুবাহালা হ'ল পরস্পরের বিরুদ্ধে অভিশাপ কামনা করা । একে অপরকে দোষারোপ করলে 


কে সত্য তা যাচাই করার জন্য সন্তানসন্ততিসহ খোলা মাঠে গিয়ে উভয় পক্ষ নিজেদের 
উপর আল্লাহর অভিশাপ প্রার্থনা করবে। একে মুবাহালা বলে । এ সময় স্ব স্ব প্রতিনিধি 


৩১. ছহীহ মুসলিম ১/২৯৯ পৃঃ হা/২১১৮-১৯ (৯১৩)। 

৩২. ছহীহ বুখারী and 

৩৩. ছহীহ বুখারী হা/১০৪০। 

৩৪. আলোচনা দ্রঃ ফাত্থল বারী হ/১০৪০ ও ১০৬০-এর ব্যাখ্যা, ২/৬৭০ ও ৬১৫ গৃঃ ছহীহ মুসলিম শরহে নববা হ/২১১৬-এর ব্যাখ্যা দৃঃ, /৪৫৫-৫৬ গু; 
আল্লামা মোল্লা আলী কবরী হানাফী, মিরক্যতুল মাফাতীহ (ঢাকাঃ রশীদিয় লাইবেরী, তাবি), ৩/৩২৩ গৃঃ, উজ হাদীছের আলোচনা | 


১২০ শারঈ মানদণ্ডে মুনাজাত 


উপস্থিত সকলকে নিয়ে হাত তুলে দু'আ করতে পারে।** রাসূলুল্লাহ (ছাঃ) ইহুদী-খীষ্টানদের 
সাথে মুবাহালা করার আহ্বান জানিয়েছিলেন (আল-ইমরান ৬১) । কিন্তু তারা মুবাহালায় অংশ 
নেয়নি । এ সম্পর্কে বর্ণিত হয়েছে যে, 


Sf lb ০০১৪১19 0৩] ০১ ale এ এ dl ০১০১ JG bl 


একদা রাসূল (ছাঃ) বের হ'লেন। তার সাথে হাসান, হুসাইন, ফাত্মমো ও আলী (রাঃ)ও 
ছিলেন। তিনি তাদেরকে বললেন, ‘আমি যখন দু'আ করব তখন তোমরা আমীন আমীন 
বলবে ৷* 

সম্মিলিতভাবে হাত তুলে দু'আ করা সংক্রান্ত উক্ত হাদীছগুলো থেকে বুঝা যায় যে, 
বিশ্বব্যাপী এবং জাতীয় কোন সংকটে পতিত হয়ে রাসূলুল্লাহ (ছাঃ) সবাইকে নিয়ে 
জামা 'আতবদ্ধভাবে হাত তুলে দু'আ করেছেন। 

(ঙ) কুনুতে নাযেলাঃ 

বিভিন্ন সময়ে রাসূল (ছাঃ) ফরয ছালাতের শেষ রাক“আতে রুকু হ'তে উঠার পর দুই হাত 
তুলে মুক্তাদীদের নিয়ে কুনৃতে নাষেলা পড়তেন ।' তিনি কখনো পাঁচ ওয়াক্ত ছালাতেই এই 
কুনুত পড়েছেন। এই দু'আকে হাদীছের পরিভাষায় ‘কুনুতে নাযেলা’ বলা হয়। মুসলিম 
উম্মাহ বিপদে আপতিত হ'লে কিংবা কাফেরদের পক্ষ থেকে আক্রান্ত হ'লে মুসলিম উম্মাহর 
জন্য রহমত আর অমুসলিম কাফের-মুশরিকদের উপর শাস্তি কামনা করে রাসুল (ছাঃ) উক্ত 
দু'আ করতেন। ছালাতের শেষ রাক“আতে রুকু থেকে উঠে “সা্মি‘আল্লাহু লিমান হামিদাহ' 
বলার পর দু'হাত তুলে কুনূতে নাযেলা পড়তে হয়। এ সময় মুক্তাদীগণ আমীন আমীন 
বলবে ।*” উল্লেখ্য যে, প্রথম অধ্যায়ে কুনৃতে নাষেলা উল্লেখ করা হয়েছে। 


(চ) কুনূতে বিতরঃ 

কুনৃতে বিতর মূলতঃ বিতর ছালাতের জন্য । রুকুর আগে বা পরে দুই স্থানেই হাত তুলে 
কুনুত পড়া যায়। বিতর ছালাত যখন জামাতের সাথে পড়বে যেমন রামাযান মাসে পড়া 
হয়, তখন ইমাম হাত তুলে দু'আ পড়বেন আর মুক্তাদীগণ আমীন আমীন বলবে । যেমন 
কুনূতে নাষেলা পড়া হয়।** 


৩৫. হাকেম হা... রায়হাকী, সুনানুল কুবরা .....; ইমাম সুযূতী, আদ-দর্ মানছুর ফিত তাফসীর বিল মা'ছর, তাহকীকৃ? জাবুর রাযযাক আল-মাহদী (বৈরুত? দারু 


ইইইয়াইত তুরাছ আল-আরাবী, ২০০১/১৪২১), ২/২২১ পৃঃ। 


৩৬. আৰু নঈম, তাফসীরে ফাতহুল ক্দীর, ১ম খণ্ড, ? ৩৪৮; আদ-দুরল মানছুর ২/২২০; তাফসীরে কুরতুবী ৪/১৩। 
আবু গু দু ছু বুরতু 


৩৭. ছহীহ আবুদাউদ হা/১৪৪৩, সনদ হাসান; মিশকাত হা/১২৯০। 

৩৮. আহমাদ, তাবরাণী, সনদ ছহীহ, আবুদাউদ, মিশকাত হা/১২৯০: মুছান্নাফ আবদুর রাযযাক, ২/২৪৭ 
পৃঃ, সনদ ছহীহ; ইমাম বুখারী, জুষউ রাফইল ইয়াদায়েন, পৃঃ ১৮। 

৩৯. ছহীহ ইবনু খুযায়মাহ হা/১০৯৭; আলবানী, ছিফাতু ছালাতিন নাবী, পৃঃ ১৮০; ফাতাওয়া আরকানিল 
ইসলাম, পৃঃ ৩৫০-৩৫১, ফতওয়া নং-২৭৭। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১২১ 
অষ্টম অধ্যায় 


প্রয়োজনীয় দু'আ সমূহ 
ঘুমানোর সময় দু'আ 
৯ ০৯০ ০৮৮৪ ell 
উচ্চারণ? আল্ল-হুম্মা বিস্মিকা আমৃতু ওয়া আহ্ইয়া। অর্থঃ “হে আল্লাহ! আমি 
আপনার নামে মৃত্যুবরণ করি এবং আপনার নামেই জীবিত হই’ ৷” 
ঘুম থেকে জাগার পর দু'আঃ 
৮ এ? Ef 5 এ এ এ এ এস 


উচ্চারণ? আল্‌-হামৃদু লিল্লা-হিল্লাধী আহ্‌ইয়া-না বা'দা মা আমা-তানা ওয়া ইলাইহিন 
নুশুর । অর্থঃ ‘এ আল্লাহ্‌র যাবতীয় প্রশংসা, যিনি মৃত্যুর পর আমাদেরকে পুনরায় 
জীবিত করলেন। প্রত্যাবর্তন তারই দিকে’ ।২ 


ওযুর করার পর দু'আঃ 


ওযুর শুরুতে কেবল ‘বিসমিল্লাহ’ বলবে । শেষে নিম্নের দু'আ পাঠ করবে । উল্লেখ্য, 
ওযুর প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় ভিন্ন ভিন্ন দু'আ পড়ার বর্ণনা জাল ।* 


4099 2১০ ০০০০৮ ও LB এ ৫৪ স ০৮৩ ঞ। খু এ এডি 


উচ্গারণঃ আশৃহাদু আল্লা ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা-শারীকালাহু, ওয়া আশৃহাদু 
আরা মুহাম্মাদান ‘আবৃদুহু ওয়া রসূলুহু। অর্থঃ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত 
কোন মাবুদ নেই, তিনি একক, তার কোন শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য 
দিচ্ছি যে, মুহম্মাদ (ছঃ) তীর বান্দা ও রাসূল’ ৷ রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি ওযুর 
পর উক্ত দু'আ পড়ে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়, যে কোন 
দরজা দিয়ে সে যেন প্রবেশ করতে পারে" ।* অন্য হাদীছে এর সাথে নিম্নের দু'আটি 
যোগ করতে বলা হয়েছে, 


020৮ ৩০ এ all x ৬৪৬ el) 


১. ছহীহ বুখারী, মিশকাত হা/২৩৮২, পৃঃ ২০৮। 

২. ছহীহ বুখারী, মিশকাত হা/২৩৮২, ২০৮ পৃঃ 'সকাল-সন্ক্যায় ও ঘুমানোর সময় কী পড়বে’ অনুচ্ছেদ । 

৩. ইমাম মুহাম্মাদ বিন আলী আশ-শাওকানী, আল-ফাওয়াইদুল মাজমু'আহ ফিল আহাদীছিল মাওযু আহ, 
(প্রকাশঃ ১৯৭৮/১৩৯৮), হা/৩৩ “পবিত্রতা” অধ্যায় । 

৪. ছহীহ মুসলিম, মিশকাত ৩৯ পৃঃ, হা/২৮৯ ‘পবিত্ৰতা’ অধ্যায়। 


১২২ শারঈ মানদণ্ডে মুনাজাত 


উচ্চারণঃ আল্ল-হুম্মাজ 'আলনী মিনাত তাওওয়া-বীনা ওয়াজ'আলনী মিনাল 
মুতাতৃহহিরীন। অর্থঃ “হে আল্লাহ! আমাকে তওবাকারী ও পবিত্রতা অবলম্বনকারীদের 
অন্তর্ভুক্ত করুন’ ।€ 
আযান শেষে দু‘আঃ 
আযানের পর দরূদ পড়বে অতঃপর নিম্নের দু'আ পড়বেঃ 
Led 4১9) ১3৩০০ oT LSU BLA ২০৩ 53৯৫0 ০৬ (০০ ০0 
51057827517 
উচ্চারণ? আল্ল-হুম্মা রব্বা হা-যিহিদ্‌ দাওয়াতিত তা-ম্মাহ, ওয়াছ ছলা-তিল কৃ- 
যিমাহ। আ-তি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাযীলাহ, ওয়াবৃ'আহ্হু মাকৃ-মাম 
মাহ্মৃদানিল্লাধী ওয়া 'আভ্তাহ। অর্থঃ “হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত 
ছালাতের প্রভূ আপনিই! মুহাম্মাদ (ছাঃ)-কে অসীলা নামক স্থান ও মর্যাদা দান 
করুন। আপনি তাকে সেই প্রশংসিত স্থানে পৌছে দিন, যার ওয়াদা আপনি 
করেছেন। রাসূল (ছাঃ) বলেন, “যে ব্যক্তি উক্ত দু'আ পড়বে কিয়ামতের দিন তার 
জন্য আমার শাফা “আত ওয়াজিব হয়ে যাবে’ ৷" 
উল্লেখ্য যে, আযানের দু'আতে (১) 2০১0 ৪9409 (২) Sl LES ২ ০ 
বাক্য যোগ করার ছহীহ কোন ভিত্তি নেই ।* 
খাওয়ার পরে দু'আঃ 
10 Canby ও G50 
(ক) উচ্ছারণঃ আল্ল-হুম্মা বা-রিক লানা ফীহি ওয়া আত ইমনা খইরাম মিনৃহু। অর্থঃ 


“হে আল্লাহ! আপনি আমাদের এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়ে উত্তম খাবার 
খাওয়ার ব্যবস্থা করে দিন’ ৷” 


৫9 86 BEL 35 GE VAC 2৪ 994 এ ০০ এ এপ 
(4) উচ্চারণ আল-হামৃদু লিল্লা-হি হামৃদান কাছীরান তৃইয়িবাম মুবা-রাকাং ফীহি। 


গইরা মাক্ফিইয়িন ওয়ালা মুওয়াদ্দা'ইন ওয়ালা মুসৃতাগনান “আনহু রব্বানা । অর্থঃ 
“পাক পবিত্র, বরকতময় আল্লাহর জন্য সমস্ত প্রশংসা ৷ তার নে'মত হ'তে মুখ 


৫. ছহীহ তিরমিযী হা/৫৫, সনদ ছহীহ, মিশকাত হা/২৮৯; ইরওয়া হা/৯৬, সনদ ছহীহ । 

৬. বুখারী, মিশকাত হা/৬৫৯, পৃঃ ৬৫। 

৭. আলবানী, তাহকীক মিশকাত হা/৬৫৯ টাকা নং ২; ইরওয়াউল গালীল হা/২৪৩-এর আলোচনা দ্রঃ ১/২৬০-৬১। 
৮. ছহীহ তিরমিযী হা/৩৪৫৫, সনদ হাসান; ছহীহ ইবনু মাজাহ হা/৩৩২২; মিশকাত হা/৪২৮৩। 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১২৩ 
ফিরানো যায় না, তার অন্বেষণ ত্যাগ করা যায় না এবং এর প্রয়োজন থেকেও মুক্ত 
থাকা যায় না’ ।৯ 
উল্লেখ্য যে, ০০ 9 ৫ ০9 এস 6 এ 2:5 মৰ্মে বৰ্ণিত 
প্রচলিত দু'আটি যঈফ ৷” 
মেযবানের জন্য দু'আঃ 

PEE HAE B55 CB ০৫ 
উচ্চারণ? আল্ল-হম্মা বা-রিক্‌ লাহম ফীমা রঝাকৃতাহম ওয়াগৃফির লাহুম 


ওয়ারহামহৃম । অর্থঃ “হে আল্লাহ! আপনি তাদেরকে যে রিযিক প্রদান করেছেন তাতে বরকত 
প্রদান করুন। তাদের পাপসমূহ ক্ষমা করুন এবং তাদের প্রতি রহমত নাযিল করুন’ ।৯১ 


রোগী দেখার দু‘আঃ 
ও 92৬ 0042৬ ১] 925 3 ৬ ও 9 4৩ 20 0 ৮৯১ 
2 

উচ্চারণ? আযৃহিবিল বাস, রব্বান না-স, ওয়াশফি আংতাশ শা-ফী, লা শিফা-আ 
ইল্লা শিফাউকা শিফা-আন লা ইউগা-দিরু সাকামা। অর্থঃ “হে মানুষের প্রতিপালক! 
আপনি এ রোগ দূর করুন এবং আরোগ্য দান করুন, আপনি আরোগ্য দানকারী । 
আপনার আরোগ্য ব্যতীত কোন আরোগ্য নেই । এমন আরোগ্য, যা বাকী রাখে না 
কোন রোগ’ ।৯ 

ILLS 
উচ্চারণঃ লা বা'সা তাহুরুন ইংশা-আল্ল-হ। অর্থঃ “ভয় নেই, আল্লাহর মেহেরবানীতে 
আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ” ।”* 
কুরআন তেলাওয়াতের পর দু'আঃ 


রাসূল (ছাঃ) যখন কোন মজলিস ও কুরআন তেলাওয়াত শেষ করতেন, তখন 
নম্নোক্ত দু'আ দ্বারা শেষ করতেনঃ 


৯. ছহীহ বুখারী হা/৫৪৫৮, মিশকাত হা/৪১৯৯, পৃঃ ৩৫৫। 

১০. যঈফ আবুদাউদ হা/৩৮৫০; তাহকীকৃ মিশকাত হা/৪২০৪-এর টাকা । 
১১. ছহীহ মুসলিম, মিশকাত হা/২৪২৭, পৃঃ ২১৩। 

১২. ছহীহ বুখারী, মিশকাত হা/১৫৩০, পৃঃ ১৩৪। 

১৩. ছহীহ বুখারী ও মুসলিম, মিশকাত, হা/১৫২৯, পৃঃ ১৩৪। 


১২৪ শারঈ মানদণ্ডে মুনাজাত 


উচ্চারণঃ সুবহা-নাকা ওয়া বিহামৃদিকা লা ইলা-হা ইল্লা আংতা আস্ৃতাগৃফিরুকা ওয়া 
আতুবু ইলায়কা। 

অর্থঃ “পবিত্রতা সহ আপনার প্রশংসা বর্ণনা করছি। আপনি ছাড়া প্রকৃত কোন ইলাহ 
নেই । আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তওবা করছি’ ।১* 

আয়েশা (রাঃ) বলেন, একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আপনি যখন 
কোন মজলিসে বসে কুরআন তেলাওয়াত করেন অথবা ছালাত আদায় করেন, আমি 
আপনাকে দেখি এসবের সমাপ্তি ঘোষণা করেন এই দু'আ দ্বারা। এর কারণ কি? 
তিনি বললেন, হ্যা, যে ব্যক্তি কল্যাণমূলক কথা বলে এগুলোর সমাপ্তি ঘোষণা করবে 
ক্য়ামত পর্যন্ত তার অনুগামী হবে । আর যে ব্যক্তি অকল্যাণমূলক কথা বলবে, এ 
শব্দগুলো তার জন্য কাফফারা স্বরূপ হবে’ ।** 

কেউ দু'আ চাইলে তার জন্য দু'আঃ 


DU (6 ৪9 28, 

(ক) উচ্গারণঃ আল্ল-হুম্মার যৃকৃহু মালাও ওয়া ওলাদান ওয়অ বারিক লাহু। অর্থঃ ‘হে 

আল্লাহ! তাকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা রিযিক দান করুন এবং তাকে 
বরকত দান করুন’ ** 

টা ৩৪ 8 0৩ 2459 26 চি 

(খ) উচ্চারণঃ আল্প-হুম্মা আকছির মা-লাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফীমা 


আ'ত্ইতাহু। অর্থঃ “হে আল্লাহ! তার সম্পদ ও সন্তান বৃদ্ধি করে দিন এবং তাকে যা 
দান করেছেন তাতে বরকত দান করুন? ।১৭ 


কাউকে বিদায় দেওয়ার দু“আঃ 
৩০ ০99৮9 BEL ৪১ ঞ। (921 


উচ্চারণ? আত্তাওদি উল্ল-হা দ্বীনাকা, ওয়া আমা-নাতাকা ওয়া খাওয়া-তীমা 
'আমালিকা । অর্থঃ “আমি তোমার দ্বীন, তোমার আমানতসমূহ এবং তোমার আমলের 
সমাপ্তি পর্যায়কে আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি” ।৯ 


EEL Em PANETT 2১ EY EB এ 8590 ৭ 


১৪. ইমাম নাসাঈ, আমালুল ইয়াওমা ওয়াল লাইলাহ হা/৩০৮, দ্রঃ নাসাঈ (বৈরুতঃ দারুল মা'আরিফাহ 
১৯৯৭), হা/১৩৪৩-এর টাকা দ্রঃ, পৃঃ ৩/৮১। 

১৫. আহমাদ ৬ খণ্ড, পৃঃ ৭৭, সনদ ছহীহ ৷ 

১৬. ছহীহ বুখারী হা/১৯৮২, পৃঃ. । 

১৭. ছহীহ বুখারী হা/৬৩৩৪, ৬৩৭৮ । 

১৮. তিরমিযী, মিশকাত হা/২৪৩৫, সনদ ছহীহ । 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১২৫ 


উচ্চারণঃ যাওওয়াদাকাল্ল-হুত তাকওয়া, ওয়া গাফারা যামবাকা ওয়অ ইয়াসসারা 
লাকাল খায়রা হাইস্থ মা কুনতা। অর্থঃ ‘আল্লাহ তুমি আমাকে তাকওয়া দ্বারা ভূষিত 
করুন, আল্লাহ তোমার গুনাহ খাতাহ মাফ করুন, তুমি যেখানেই অবস্থান করো 
আল্লাহ তোমার জন্য কল্যাণকে সহজসাধ্য করুন’ | 
নতুন চাদ দেখে দু'আঃ 
US GBA 07 909 9৩309 ১১0৬ এ al 20 রি 
ক 23 ভে) এটি অসি 
উচ্চারণ? আল্লা-হু আকবার, আল্ল-হুম্মা আহিল্লাহ্‌ 'আলাইনা বিল আমনি ওয়াল ঈমা- 
নি, ওয়াসৃসালা-মাতি ওয়াল ইসলা-মি, ওয়াভাওফীকি লিমা তুহিব্নু ওয়া তারযা রববী 
ওয়া রব্বৃকাল-হ । 
অর্থঃ ‘আল্লাহ সবচেয়ে বড় । হে আল্লাহ! এ নতুন টাদকে আমাদের নিরাপত্তা, ঈমান, 
শান্তি ও ইসলামের সাথে উদয় করুন। আর আপনি যা ভালবাসেন এবং যাতে আপনি সন্তুষ্ট 
হন, সেটাই আমাদের তাওফীকৃ দিন। আল্লাহ আমার এবং তোমার প্রতিপালক’ ।২০ 
ঝড়-তুফানের দু'আঃ 
(০ TCE ॥ এ 5299 ৩০ ০ ০০৮ আনে ও 2 
4 ০০ ৩ ৮5 ও ৩ ০৪) 
উচ্ছারণঃ আল্প-হুম্মা ইনী আসৃআলুকা খাইরহা ওয়া খাইরা মা ফীহা ওয়া খাইরা মা 
উরসিলাত বিহী ওয়া আয়ুবিকা মিন শার্রিহা ওয়া শার্রি মা ফীহা ওয়া শার্‌রি মা 
উরাসিলাত বিহী । 
অর্থঃ “হে আল্লাহ! আমি আপনার নিকটে ঝড় ও বাতাসের কল্যাণ চাই, যে কল্যাণ 
তার মধ্যে নিহিত রয়েছে এবং যে কল্যাণ তার সাথে প্রেরিত হয়েছে। আর আমি 
আশ্রয় চাচ্ছি তার অনিষ্ট হ'তে, তার ভিতরে নিহিত অনিষ্ট হ'তে এবং যে অনিষ্ট তার 
সাথে প্রেরিত হয়েছে, সে অনিষ্ট হ'তে" ।২ উল্লেখ্য যে, ঝড়-তুফানের সময় আযান 
দেওয়া সম্পর্কে শারঈ কোন ভিত্তি নেই। 
নতুন কাপড় পরিধানের দু'আঃ 
১০ ৩৬ ১72 22০ 529 ঠ এত কিরে জে ও 4220 


50655870156 ৮৫৮ 
এ তে ৩৮৪ ০০৯ 


১৯. ছহীহ তিরমিযী হা/৩৪৪৪। 
২০. ছহীহ তিরমিযী হা/৩৪৫১; সিলসিলা ছহীহা হা/১৮১৬; মিশকাত হা/২৪২৮, পৃঃ ২১৪, সনদ ছহীহ । 
২১. ছহীহ বুখারী, মুসলিম, মিশকাত হা/১৫১৩, পৃঃ ১৩২ । 


১২৬ শারঈ মানদণ্ডে মুনাজাত 


উচ্চারণ? আল্ল-হুম্মা লাকাল হামৃদু আংতা কাসাওতানীহি আসআলুকা খাইরাহু ওয়া 
খাইরা মা ছনি'আ লাহু, ওয়া আভিযুবিকা মিং শার্রিহী ওয়া শাররি মা ছুনি“আ লাহু। 


অর্থঃ “হে আল্লাহ! আপনারই সমস্ত প্রশংসা । এ পোষাক আপনিই আমাকে পরিধান 
করিয়েছেন। আমি আপনার নিকট এর কল্যাণ প্রার্থনা করছি এবং যে উদ্দেশ্যে ইহা 
প্রস্তুত করা হয়েছে, তারও কল্যাণ চাচ্ছি। এর অনিষ্ট হ'তে পরিত্রাণ চাচ্ছি এবং যে 
অনিষ্টের উদ্দেশ্যে তা প্রস্তুত করা হয়েছে, সে অনিষ্ট হ'তে পরিত্রাণ চাচ্ছি।*২ 


নতুন স্ত্রীর জন্য দু'আঃ 


উচ্চারণ? আল-হুম্মা ইনী আসৃআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলায়হি 
ওয়া আউউযুবিকা মিং শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা “আলায়হি । 


অর্থঃ “হে আল্লাহ! আমি আপনার নিকট তার মঙ্গল চাই এবং তার সেই কল্যাণময় 
স্বভাবের প্রার্থনা করি, যার উপর আপনি তাকে সৃষ্টি করেছেন। আমি আপনার নিকট 
আশ্রয় চাই তার অনিষ্ট হ'তে, যে অনিষ্ট দিয়ে আপনি তাকে সৃষ্টি করেছেন’ ৷ কপালে 
হাত রেখে বা চুলের সম্মুখভাগ ধরে এই দু'আ পাঠ করবে ।** 


বাজারে প্রবেশের দুআঃ 

55851751205 8828 
AB পেজ ৩5 এক 9৯9 los ০১৯ এ 

উচ্চারণঃ লা-ইলা-হা ইল্লাল-হু ওয়াহদাহু লা-শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল 

হামৃদু ইউহ্য়ী ওয়া ইউমীতু, ওয়া হুয়া হাইয়ূন লা ইয়ামুতু । বিয়াদিহিল খাইরু, ওয়া 

হুয়া ‘আলা কুলি শাইয়িং কৃদীর । 


অর্থঃ ‘আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, তিনি এক, তার কোন শরীক নেই। রাজত্ব 
তারই, প্রশংসা ও তারই জন্য । তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান । তিনি চিরঞ্জীব, 
মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। কল্যাণ তারই হাতে । তিনি সর্বশক্তিমান । রাসূল 
(ছাঃ) বলেন, “যে ব্যক্তি উক্ত দু'আ পড়বে আল্লাহ তার জন্য দশ লক্ষ নেকী লিখবেন, 
দশ লক্ষ পাপ মোচন করবেন, দশ লক্ষ মর্যদা বৃদ্ধি করবেন এবং জান্নাতে তার জন্য 
একটি ঘর তৈরী করবেন? ৯ 


২২. ছহীহ তিরমিযী হা/১৭৬৭, আবুদাউদ, মিশকাত হা/৪৩৪২, ৩৭৫ পৃঃ, সনদ ছহীহ। 
২৩. তিরমিযী, মিশকাত হা/২৪৪৬, পুঃ ২১৫, সনদ হাসান। 
২৪. ছহীহ তিরমিযী হা/৩৪২৮-২৯; a হা/২৪৩১, পৃঃ ২১৪, সনদ হাসান । 


শারঈ মানদণ্ডে মুনাজাত ১২৭ 

সফরের দু'আঃ 
05০ 2৮ 2 67162 sl দির 
LD ওঠ ঠা) 2014 ৩2০ ও al ৫০) 05025 ৫0 ol Er 
ta আঁ লা) এ ৫9৮0 0৬ 6০০ ৮6 ০৮১ A এ CP 
৮০ 9 ৬৩৪৮ ৪0 999 90 এ এব? sl এ 
809 0৩] ও ০5 ৮৮০০ 725 57 


উচ্চারণ? আল্ল-হু আক্বার আল্ল-হু আকৃবার আল্ল-হু আকৃবার সুবৃহা-নাল্লামী সাখখারা 
লানা হা-যা ওয়ামা কুরা লাহু মুকুরিনীন। ওয়া ইয়া ইলা রব্বিনা লামুংকুলিবৃন । 
আল্লা-হুম্মা ইলা নাস্আলুকা ফী সাফারিনা হা-যাল বির্রা ওয়াততাকৃওয়া ওয়া মিনাল 
'আমালি মা তারযা, আল্ল-হুম্মা হাব্বিন 'আলায়না সাফরানা হা-যা ওয়া আত্ৃবি 'লানা 
বৃ্দাহ। আল্ল-হুম্মা আংতাস ছা-হিবু ফিস সাফারি ওয়াল খলীফাতু ফিল আহালি 
ওয়াল মা-ল। আল্লাহুম্মা ইতী আউুবিকা মিন ওয়া‘ছা-ইস সাফারি ওয়া কা-বাতিল 
মানযারি ওয়া সৃইল মুংকালাবি ফিল মা-লি ওয়াল আহল ॥ 


অর্থঃ “আল্লাহ সবচেয়ে বড় (তিনবার)। এঁ আল্লাহ্র পবিত্রতা বর্ণনা করি, যিনি 
এটিকে (বাহন) আমাদের জন্য অনুগত করে দিয়েছেন। যাকে আমরা অনুগত করতে 
সক্ষম নই। নিশ্চয়ই আমরা আমাদের রবের নিকট প্রত্যাবর্তন করব। হে আল্লাহ! 
আমরা এই সফরে আপনার নিকট নেকী ও তাকৃওয়া প্রার্থনা করছি। আর আপনার 
পসন্দমত আমল চাচ্ছি। হে আল্লাহ! এ সফরকে আমাদের উপর সহজ করে দিন 
এবং তার দূরত্বকে কমিয়ে দিন। হে আল্লাহ! আপনিই আমাদের এই সফরের সাথী 
আর পরিবারের উপর রক্ষক। হে আল্লাহ! আপনার নিকট পরিত্রাণ চাচ্ছি সফরের 
কষ্ট হ'তে এবং সফরের কষ্টদায়ক দৃশ্য হ'তে' ৷ সফর হ'তে প্রত্যাবর্তনকালে সম্পদ 
ও পরিবারের ক্ষয়ক্ষতি ও কষ্টদায়ক দর্শন হ'তেও আশ্রয় চাচ্ছি। 


রাসূল (ছাঃ) যখন সফর হ'তে প্রত্যাবর্তন করতেন তখন নিম্নের অংশটুকু বেশী করে 
বলতেনঃ 
0914550024৩ 0%6 ৩০ 


উচ্চারণ? আয়িবুনা তায়িবূনা 'আবিদুনা লিরবিবনা হামিদুন। অর্থঃ “আমরা 
প্রত্যাবর্তন করছি তওবা করতে করতে, ইবাদত রত অবস্থায় এবং আমাদের রবের 
ংসা করতে করতে’ ।২৫ 


২৫. ছহীহ মুসলিম, মিশকাত হা/২৪২০, পৃঃ ২১৩। 


১২৮ শারঈ মানদণ্ডে মুনাজাত 


উপসংহার 

প্রচলিত মুনাজাত সংক্রান্ত আলোচনার শেষ প্রান্তে এসে বলা যায়, ফরয ছালাতের 
পর, ঈদের খুতবার পর, মৃতকে দাফনের পর এবং অন্যান্য স্থানে প্রচলিত পদ্ধতিতে 
সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করার নিয়ম ইসলামী শারী“আতে নেই । মীলাদ, 
কিয়াম, শবেবরাতের মত এই বিদ“আতী প্রথাও ধর্মের নামে সমাজে চালু আছে। এ 
প্রথাকে জায়েয করার জন্য যে সমস্ত বর্ণনা পেশ করা হয় সেগুলো সবই জাল, যঈফ 
ও ভিত্তিহীন। এমনকি অধিকাংশ বর্ণনার সাথে পরবর্তীতে নতুন বাক্য যোগ করে 
সেগুলোকে জাল করা হয়েছে । সেগুলো বর্ণিতও হয়েছে নিম্নমানের গ্রন্থে, নির্ভরযোগ্য 
কোন হাদীছ গ্রন্থে বর্ণিত হয়নি। এছাড়া একে টিকে রাখার জন্য কুরআন-সুন্নাহর 
অপব্যাখ্যা করা হয়। অধিকাংশ মানুষ বুঝতে চায় না যে, রাসূল (ছাঃ) ইস্তিস্কার 
ছালাত দু'একদিন পড়লেও সেখানে যে দলবদ্ধভাবে হাত তুলে দু'আ করেছেন তা 
অনেক বর্ণিত হয়েছে। কিন্তু তিনি প্রতিদিন পাঁচবার ফরয ছালাত আদায় 
করেছেন, বছরে দুইবার ঈদ পড়েছেন এবং জানাযার ছালাত সহ অন্যান্য বৈঠক 
করেছেন প্রতিনিয়ত 257 
একটি বর্ণনাও পাওয়া যায় না। রাসূল (ছাঃ) যদি একদিনও করতেন তবুও 
ছাহাবীগণ বর্ণনা করতেন । যেমন অন্যান্য বিষয় বর্ণনা করেছেন । দ্বিতীয় কথা হ'ল- 
সূর্য ও চন্দ্রথহণের ছালাতের পর এবং ছালাতের মধ্যেও রাসূল (ছাঃ) সম্মিলিতভাবে 
দু'আ করেছেন তাও ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। কিন্তু এ একই ইমাম-মুক্তাদী, 
একই মসজিদে, একই নিয়মে দিনে পাঁচবার ফরয ছালাত আদায় করেছেন। অথচ 
সম্মিলিতভাবে দু'আ করেছেন এ মর্মে কোন প্রমাণ পাওয়া যায় না। আরেকটি বিষয় 
হ’ল- ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত অন্যান্য আমলগুলো সম্পর্কে এমন দ্বিধা-দ্বন্্ব নেই। 
কিন্ত শত শত বছর ধরে এই ত নিয়ে এত সমালোচনা কেন? এর অস্তিত্ব 
শরী'আতে নেই বলেই এত দ্বিধা-দ্বন্ধ এতে কোন সন্দেহ নেই। উপরিউক্ত 
বিষয়গুলো একটু উপলব্ধি করলেই সকল সমস্যার সমাধান হয়ে যায় । 

এক্ষণে এই মুনাজাতের জমজমাট ব্যবসা চালু থাকার অন্যতম কারণ হ'ল, ইসলাম 
সম্পর্কে ধারণা নেই এমন সাধারণ শিক্ষিত ব্যক্তি ও অশিক্ষিত মানুষের অন্ধ ভক্তি। 
দু'আ-দরূদ মুখস্থ না থাকার কারণে তারা ইমামের সাথে ১০/২০ সেকেণ্ড আমীন 
আমীন করার আনুষ্ঠানিকতার আশায় চাতক পাখির মত চেয়ে থাকে । আর মনে করে 
এই মুনাজাতই তার সব কিছু পূরণ করে দিবে । সেই সুযোগে মীলাদী অনুষ্ঠানের 
ন্যায় হুযূরদের বিনা পুঁজির ব্যবসাও হয়ে যায়। এ জন্যই কুরআন শিক্ষা করা, তার 
মর্ম উপলব্ধি করা, ইসলাম সম্পর্কে জানা ও মৌলিক শিক্ষা অর্জন করা, এমনকি 
সাধারণ ইবাদতগুলো থেকেও মানুষ দূরে সরে যাচ্ছে। কথিত মুনাজাতের এটাই 
বিষময় ফল। এভাবে ইসলামকে স্রেফ তার ফাদে করা হচ্ছে। অথচ 


টা এবং পথভ্রষ্ট হবে কোহফ ১০৩-১০৪)। | অতএব, আসুন! EE কুরআন এবং 
আমল, ভিত্তিহীন নিয়ম-পদ্ধতি এবং অন্যান্য সামাজিক কুসংস্কার ও রেওয়াজ বর্জন 


